হজ্জ ও ওমরা পালনকারীকে 


এতদুভয়ের বিধিবিধান সম্পর্কে অবগতকরণ 
কুরআন, সুন্নাহ ও আছারের আলোকে 
[ বাংলা - Bengali - J, ] 


শাইখ আব্দুল মুহসিন ইবনে হামাদ আল-বাদ্র 


অনুবাদ : আব্দুল আলীম ইবনে কাওসার 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


IslamHouse. 
https://archive.org/details/@salim molla 


Jl RSL J es 
SEN Llp SUSY a0 
(EULESS PEI 


BS lll uo 5 


LS; ws = 2 13 sl 


2012 - 1433 


IslamHouse 


দু'টি যরূরী কথা 


যাবতীয় প্রশংসা আল্লাহ্র জন্য। দরূদ এবং সালাম বর্ষিত 
ওয়াসাল্লাম-এর উপর। আরবী ভাষায় হজ্জের উপর অসংখ্য বই- 
পুস্তক, লিফলেট প্রণীত হয়েছে, আমাদের বাংলা ভাষাও সেক্ষেত্রে 
খুব একটা পিছিয়ে নেই। এ ভাষায় হজ্জের উপর যেমন রচিত 
হয়েছে কয়েক ডজন বই, তেমনি আরবী থেকে অনূদিত হয়েছে 
অসংখ্য বই, লীফলেট। বাংলা দৈনিক পত্ৰিকা, টিভি চ্যানেল এবং 
হজ্জের লাইসেসধারী প্রায় সবগুলি হজ্জ কাফেলা পৃথক পৃথক 
হজ্জ ও ওমরা নির্দেশিকা বের করেছে৷ কিন্তু এত লেখনী থাকা 
সত্ত্বেও আল্লামা শায়খ আব্দুল মুহসিন ইবনে হামাদ আল-বাদ্র 
(হাফেযাল্ুল্লা-হ) প্রণীত এ৷ ৪6৩0 ৩০৬৷ 725 (হজ্জ ও 
ওমরা পালনকারীকে এতদুভয়ের বিধিবিধান সম্পর্কে অবগত 
করণ) বইটি অনুবাদে কেন আগ্রহী হলাম? জবাবে এক কথায় 
বলা যায়, বইটি হজ্জের উপর আমার দেখা সবচেয়ে ভাল বই। 
কেননা বইটিতে স্বতন্ত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের 
সমাবেশ ঘটেছে, যেগুলি অন্য কোন বইয়ে মিলা ভার। যেমনঃ 


১. সম্মানিত লেখক বর্তমান বিশ্বের হাদীছ বিশারদগণের 


মধ্যে অন্যতম ব্যক্তিত্ব এবং আক্বীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল 
3 


জামা‘আতের আক্বীদার এক অতন্দ্র প্রহরী। সেজন্য বইটিতে 
বিভ্রান্তিপূর্ণ এবং আক্বীদা বিরোধী কোন প্রকার বক্তব্যের গন্ধও 
নেই। 


২. বইটিতে হাজীদের হজ্জ শুদ্ধ হওয়ার জন্য যরূরী 
ছোট-বড় প্রত্যেকটি বিধিবিধান এবং মাসআলা-মাসায়েল 
সন্নিবেশিত হয়েছে। 


৩. ছোট-বড় কোন মাসআলাই দলীলবিহীন উল্লেখ করা 
হয় নি; বরং প্রত্যেকটি বক্তব্যের পেছনে পবিত্র কুরআন, ছহীহ 
হাদীছ বা ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর আছার 
থেকে এক বা একাধিক দলীল পেশ করা হয়েছে। 


8৪. বইটির বিন্যাস অত্যন্ত চমৎকার এবং সাবলীল, যা 
অন্য কোনো বইয়ে আমি দেখি নি। 


দুঃখজনক হলেও সত্য যে, কুরআন এবং হাদীছের ভাষা 
আরবী হওয়া সত্ত্বেও বাংলা ভাষাভাষী অনেক মুসলিম আরবী 
পড়তে পারে না! কেবল তাদের প্রতি লক্ষ্য করে বইটির যরূরী 
দো‘আ এবং যিক্র_আয্কার বাংলায় উচ্চারণ করে দেওয়া 
হয়েছে; যদিও আরবী বর্ণসমূহকে বাংলা ভাষায় সঠিক এবং 
পরিপূর্ণভাবে উচ্চারণ করা আদোৌ সম্ভব নয়। কিন্তু নাই মামার 
চেয়ে কানা মামা ভাল। 


সুকুনযুক্ত হামযা H হাইয়ি’ (25) 


C * | আন'আমতা (৬5%), নি‘মাতাকা 
(GE) 
ER ছ ছাবা-তা (৩%), ছদ্রী 


(5) 


qd জ মূজিবা-তি (১৮৯+), 
ওয়াজ্‌‘আল ()=9) 


2 uP 5) 3 য় আখ-খিযুন (৩), আওযি‘নী 
(5553), ফাযলিকা (9১১5), 
যলামনা- (৮) 


স হুসনা (5-4), সালীমান (<১) 


2 শ শাক্কা-রান (585) 


+ ত্ব ত্বইয়্যেবাহ (5%) 
IE Ey ক্রলবী (55) 


রব্বানা- (%5), ‘আযা-বি 


(2135) 
চিতে হড়ার জনা স্তব না'ঈমান (<) 
ণী খত্বীআতী (5৮5) 
উ আণউযুবিকা (ও; ১,2) 
kl সাবাক্ধুনা- (৬,4) 


পরিশেষে, অনুবাদকের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 
যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক 
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহপাক তাঁদেরকে জাযায়ে খায়ের 
দান করুন। মহান আল্লাহ হাজীদেরকে জাগ্রত জ্ঞান সহকারে হজ্জ 
করার তাওফীক্ক দান করুন এবং তাদের হজ্জকে ‘ক্ববুল হজ্জ’ 
হিসাবে মঞ্জুর করুন। আমীন! 


বিনীত 
আব্দুল আলীম ইবনে কাওসার 


abdulalim.kawsar@ yahoo.com 


6 


ভূমিকা 


যাবতীয় প্রশংসা সেই আল্লাহ্র জন্য, যিনি ফরযসমূহ 
ফরয করেছেন, যথাযথভাবে নানা বিধিবিধান প্রণয়ন করেছেন 
এবং তাঁর সম্মানিত ঘরের হজ্জকে ইসলামের অন্যতম একটি স্তম্ভ 
ও বৃহৎ স্থাপনা হিসাবে নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
শরীক বিহীন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন হক্ক মা‘বুদ নেই, 
যিনি অনুগ্রহ, মহত্ত্ব এবং মহাসম্মানের অধিকারী। আমি আরো 
সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র 
বান্দা এবং রাসূল, যিনি মানব ও জিন জাতির জন্য সর্বোত্তম 
আদর্শ এবং যিনি ছালাত, ছিয়াম, যাকাত, হজ্জ ও ওমরা পালনের 
ক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তিত্ব। হে আল্লাহ! আপনি দরূদ, সালাম ও 
প্রতি, মানব ও জিন জাতির পথপ্রদর্শক, অন্ধকারের মশাল 
ছাহাবায়ে কেরামের প্রতি এবং তাঁদের পথের পথিকদের প্রতি, 
যারা তাদের পরে আগমণ করেছে, অন্তর ও বাক্যকে বিশুদ্ধ ও 
ভালো রাখতে সক্ষম হয়েছে, 


El 3 FE I De Cc SUEY EES 54,4) 

[Ye Add (ie BE DES AT Sl 

তারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এবং 

ঈমানে আমাদের অগ্রবর্তী ভ্রাতাগণকে ক্ষমা করুন। ঈমানদারদের 

বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ আপনি রাখবেন না। হে 
করুণাময়’ (হাশর ১০)। 


অতঃপর, 


মহান আল্লাহ মানব এবং জিন জাতিকে অন্ধকার থেকে 
আলোর পথ প্রদর্শনের জন্য তাদের নিকট মুহাম্মাদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তাঁর উম্মতকে 
কল্যাণকর যাবতীয় পথ বাৎলে দিয়েছেন, যাবতীয় অকল্যাণ থেকে 
তাদেরকে সতর্ক করেছেন এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে 
পালন করেছেন। শেষ যামানায় আল্লাহ কর্তৃক মানব এবং জিন 
জাতিকে প্রদত্ত নে'মতসমূহের মধ্যে এটিই হচ্ছে সর্বোৎকৃষ্ট 
নে‘মত। মহান আল্লাহ তাঁর দ্বীনকে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত 
করেছেন; সেগুলি হচ্ছে: লা ইলা-হা হইল্লাল্লা-হু মুহাম্মাদুর 
রাসুলুল্লাহ-এর সাক্ষ্য দেওয়া, ছালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, 
রামাযানের ছিয়াম পালন করা এবং হজ্জ করা। প্রসিদ্ধ হাদীছ 


8 


হাদীছে জিবরীল’-য়ে এ প্রসঙ্গে বিস্তারিত বর্ণিত হয়েছে। উক্ত 
ওয়াসাল্লামকে ইসলাম, ঈমান, ইহসান, ক্রিয়ামত এবং ক্রিয়ামতের 
আলামত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন; আর সবশেষে তিনি 
দ্বীন শিক্ষা দিতে এসেছেন”। 


তন্মধ্যে ইসলাম সম্পর্কিত প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 
LAN dls dl dot EE BG A IA TY SIE SF Sn 

Se dL SEE YY EAS DSS Fes BINGE; 

‘আল্লাহ ছাড়া কোন হক্ব মা‘বুদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র 
রাসূল-একথার সাক্ষ্য দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত দেওয়া, 
রামাযান মাসে ছিয়াম পালন করা এবং সামর্থ্য থাকলে কা'বায় 
হজ্জ করা-ই হচ্ছে ইসলাম’ (মনসলিম,হা/৯৩, ওমর ইবনুল খাত্বাব 
(রাদিয়ালাহ 'আনহ) থেকে হাদাছটি বণিত)। 

অনুরূপভাবে ছহীহ বুখারী (হা/৮) এবং মুসলিমে 
(হ/5১৩) ইবনে ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণিত 
হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


Ls FEE TUNA TIS HMG F EONG 

(SUES p595 Al E55 583 ss SLA py; 

ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত; ‘আল্লাহ ছাড়া 

কোন হক্ব মা‘বুদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল-একথার সাক্ষ্য 

দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত দেওয়া, হজ্জ করা এবং 
রামাযান মাসে ছিয়াম পালন করা'। 


এই পঞ্চস্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে, 
‘আল্লাহ ছাড়া কোনো হক্ক মা'বৃদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্র 
রাসূল’-একথার সাক্ষ্য দেওয়া। আর একথার সাক্ষ্য দেওয়ার অর্থ 
হচ্ছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না এবং 
ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত 
পন্থায় অতএব, কোন ইবাদত একনিষ্যভাবে আল্লাহ্র জন্য এবং 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত তরীক্কায় না হলে 
তা ইবাদতকারীর সামান্যতম কোনো কাজে আসবে না। 

এরপরের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে, ছালাত ক্কায়েম করা। 
ছালাতকে ‘ইসলামের মূল খুঁটি’ এবং ‘যাবতীয় অন্যায় ও অশ্লীলতা 
থেকে বাধাদানকারী’ বলা হয়েছে। দুনিয়াতে দ্বীন ইসলামের 
সর্বশেষ যে ইবাদতটি হারিয়ে যাবে, তা হচ্ছে ছালাত। আর 
ক্লিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে বান্দার হিসাব নেওয়া হবে, 


10 


তা হচ্ছে এই ছালাত। দিনে-রাতে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় 
করতে হয় বলে এটি বান্দা এবং তার প্রভুর মধ্যে সংযোগ 
স্থাপনের অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। 


এরপর যাকাতের অবস্থান। মহান আল্লাহ এই যাকাতকে 
পবিত্র কুরআনের বহু আয়াতে ছালাতের সাথে একত্রে উল্লেখ 
করেছেন। যাকাতের নানাবিধ উপকারিতা রয়েছে; এর মাধ্যমে 
ফক্কীর-মিসকীনও অনেক উপকৃত হয়। আল্লাহ ধনীদের সম্পদে 
প্রত্যেক বছর সামান্য পরিমাণ সম্পদ যাকাত হিসাবে ফরয 
করেছেন। সেজন্য যাকাত আদায় করলে ধনী ব্যক্তি মোটেও 
ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু দরিদ্র মানুষ খুব উপকৃত হয়। 


যাকাতের পরে ছিয়ামের অবস্থান। প্রত্যেক বছর রামাযান 
মাসে এই ছিয়াম পালন করতে হয়। 


অতঃপর আসে হজ্জের অবস্থান, যা জীবনে একবার 
ফরয। 


অগ্রবর্তী এবং পরবর্তী আলেমগণ কর্তৃক হজ্জ ও ওমরার 
বিধিবিধান সংক্রান্ত ছোট-বড় বন্ু গ্রন্থ রচিত হয়েছে। অধিক 
উপকারী গ্রন্থসমূহের মধ্যে আমাদের শায়খ আব্দুল আযীয ইবনে 
বায (রহেমাহুল্লাহ) বিরচিত ‘আত-তাহক্কীক্ক ওয়াল ঈযাহ 


ll 


লিকাছীরিন মিন মাসাইলিল হাজ্জি ওয়াল ওমরাতি ওয়ায যিয়ারাহ 
আলা যওইল কিতাবি ওয়াস সুন্নাহ’ নামক পুস্তিকাটি সবিশেষ 
উল্লেখযোগ্য। অনেকবার এই পুস্তিকাটি ছাপা হয়েছে এবং বহু 
ভাষায় সেটি অনুদিত হয়েছে। ফলে এর মাধ্যমে ব্যাপক উপকার 
সাধিত হয়েছে এবং জ্ঞান পিপাসুদের নিকট তা গ্রহণযোগ্যতা 
পেয়েছে। ১৩৬৩ হিজরীতে বাদশাহ আব্দুল আযীয (রহেমাহুল্লাহ)- 
এর অর্থায়নে বইটি প্রথম প্রকাশ পায়। পরবর্তীতে শায়খ এতে 
কিছু মাসআলা-মাসায়েল সংযোজন করেন। তিনি ১৪২০ হিজরীতে 
মৃত্যুবরণ করেন। 


দীর্ঘদিন থেকে হজ্জ ও ওমরার উপর একটি ছোট্ট পুস্তিকা 
রচনার প্রতি আমি আগ্রহী ছিলাম। অবশেষে, ১৪২৮ হিজরীতে 
এই ছোট্ট পুস্তিকা প্রণয়নের মাধ্যমে মহান আল্লাহ আমার আগ্রহ 
বাস্তবায়নের সুযোগ করে দেন। আমি এই পুস্তিকার নাম দিয়েছি: 
‘তাবছীরুন নাসেক বিআহকামিল মানাসেক আলা যওইল কিতাবি 
ওয়াস সুন্নাতি ওয়াল মা’ছুরি আনিছ ছহাবাহ'। 

আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি, তিনি আমার এই প্রয়াসটুকু 
ক্রবূল করুন, দয়া করে তিনি আমাকে এর বিনিময়ে নেকী দান 
করুন, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ এবং আল্লাহর সম্মানিত ঘরের 
ইচ্ছাপোষণকারী (হজ্জ ও উমরাপালনকারী) কে এর মাধ্যমে 


12 


উপকৃত করুন। বইটি যিনি প্রকাশক করবেন, বা প্রকাশে 
সহযোগিতা করবেন আল্লাহ তাকে সওয়াবের ভাগীদার করুন, 
আর সমস্ত মুসলিমকে তিনি দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং 
তাদেরকে হক্কের উপর অবিচল রাখুন। নিশ্চয়ই আল্লাহ সর্বস্রোতা 
এবং দো'আ ক্কবুলকারী। 


হজ্জ ও ওমরা পালনকারীর যেসব আদব-আখলাক্ক থাকা উচিৎ 


১. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হজ্জ ও ওমরা 
কেবলমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য হতে হবে; লোক দেখানো এবং 
জনশ্রুতির নিয়্যত থেকে বেঁচে থাকতে হবে। তাহলে হজ্জ ও 
ওমরা পালনকারী এতদুভয়ের মাধ্যমে নেকী লাভ করতে পারবে। 
ছহীহ মুসলিমে (হা/৭৪৭6৫) এসেছে, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু 
‘আননু) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
‘মহান আল্লাহ বলেন, শির্ককারীর শির্ক থেকে আমি সম্পূর্ণ মুক্ত। 
যে ব্যক্তি কোন আমল করতে গিয়ে আমার সাথে কারো অংশী 
স্থাপন করে, আমি তাকে তার শির্কযুক্ত আমলসহ পরিত্যাগ করি'। 
অনুরূপভাবে সুনানে ইবনে মাজাহতে (হ/২৮৯০) যঈফ সূত্রে 
আনাস [রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছিলেন, 
‘হে আল্লাহ! এই হজ্জ লোক দেখানোর জন্য নয় এবং নয় 
জনশ্রুতি অর্জনের জন্য'। শায়খ আলবানী (রহেমাহুল্লাহ) 
“সলসিলাহ ছহীহাহ’ (হা/২৬১৭/-তে হাদীছটির আরো কয়েকটি 
‘সনদ’ উল্লেখ করেছেন, যার সবগুলি মিলে হাদীছটি হাসান 
লিগায়রিহী’-এর পর্যায়ে পৌঁছে। 


২, জাগ্রত জ্ঞান সহকারে হজ্জ ও ওমরা আদায়ের 
উদ্দেশ্যে হাজী ছাহেবকে এতদুভয়ের বিধিবিধান জেনে নেওয়ার 
সর্বাত্মক চেষ্টা করতে হবে। সেজন্য তাকে এ বিষয়ে প্রণীত ভাল 
একটি বই সংগ্রহ করতে হবে। আমাদের শায়খ আব্দুল আযীয 
ইবনে বায (রহেমাহুল্লাহ) প্রণীত একটু আগে বর্ণিত পুস্তিকাটি 
অধিক উপকারী হওয়ায় হাজী ছাহেব এটি সংগ্রহ করতে পারেন। 
আরেকটি বিষয় হচ্ছে, ভুলে পতিত হওয়ার কবল থেকে রক্ষা 
পেতে হলে হজ্জ ও ওমরার কোনো কাজ শুরু করার আগেই সে 
সম্পর্কে বিজ্ঞ কোন আলেমকে জিজ্ঞেস করে নিতে হবে। 


৩. হজ্জের সফরে ভাল মানুষদের সাহচর্য লাভের চেষ্টা 
করতে হবে, তাহলে তাদের কাছ থেকে জ্ঞান এবং আদব উভয় 
ক্ষেত্রেই উপকৃত হওয়া যাবে। ছহীহ বুখারী (হ/৫৫৩৪) এবং 
মুসলিমে (হা/৬৬৯২) আবু মূসা আশ'‘আরী (রাদিয়াল্লাহু ‘আনহু) 
থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
OE LS A টে PR oS sl Ebal i 
USES EE by Be 5 Uy Le ES M4 SU) 

is be 56 BUY DS SL 


‘সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর 
বিক্রেতা এবং কামারের মত। আতর বিক্রেতা হয় তোমাকে আতর 


15 


প্রদান করবে, না হয় তুমি তার কাছ থেকে আতর কিনে নিবে, 
আর না হয় তুমি অন্ততঃ তার কাছ থেকে সুঘাণ পাবে। পক্ষান্তরে 
কামার হয় তোমার কাপড় পুড়িয়ে দিবে, আর না হয় তুমি তার 
কাছ থেকে দুর্গন্ধ পাবে'। 

8. অন্যের কাছে যাতে হাত পাততে না হয়, সেজন্য 
হজ্জের সফরে প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিবে। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

542 AES B25 Ds Bins S25) 

‘যে ব্যক্তি হারাম এবং অন্যের কাছে হাত পাতা থেকে 
পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। অনুরূপভাবে 
যে ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ হতে চায়, আল্লাহ্‌ তাকে স্বয়ংসম্পূর্ণ করবেন’ 
(রৃখারী, হা/১৪৬৯; মসলিম, হা/২৪২৪, আবু সাঈদ ধু্দরী 
(রাদিয়াল্লাহ “আনহ) থেকে বণিত)। 

৫, উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে এবং অন্যের সাথে 
ভাল ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


LEG 


তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সচেতনতা 
অবলম্বন করবে। মন্দ কিছু ঘটে গেলে তারপরে ভাল কাজ করবে, 
তাহলে এই ভাল কাজ এঁ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে ফেলবে। 
আর মানুষের সাথে উত্তম ব্যবহার করবে’(তিরমিযী, হা/১৯৮৭, 
আবু যার (রাদিয়াল্লাহু “আনহ) থেকে ‘হাসান’ সুত্রে ব্ণিত)৷ 


অনুরূপভাবে ছহীহ মসুলিমে (হ/৪৭৭৬) আব্দুল্লাহ ইবনে 
আমর ইবনুল আছ (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে “মারফু’ সূত্রে 
বৰ্ণিত হয়েছে, 


al 5 75 VENI ils নু । F208) sf E ffi 2 Ee) 
0a) | S55 $l ie dll EAS) J Slt 2 els 


‘যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে চায় এবং 
জান্নাতে প্রবেশের আকাঙ্খা পোষণ করে, সে যেন আল্লাহ্‌র প্রতি, 
শেষ দিবসের প্রতি ঈমান আনা অবস্থায় মৃত্যুবরণ করে এবং 
মানুষের সাথে এমন ব্যবহার করে, যেমন ব্যবহার সে তাদের কাছ 
থেকে আশা করে'। 


ক্ষমা প্রার্থনা ইত্যাদিতে ব্যস্ত থাকবে। মন্দ কথা থেকে জিহ্বাকে 

সংরক্ষণ করবে, ভাল কথা ছাড়া বলবে না। দুনিয়া এবং 

আখেরাতে প্রশংসনীয় ফলাফল বয়ে আনে এমন কর্মকাণ্ডে তার 
17 


সময়কে কাজে লাগাবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওঃ 
বলেন, 
ELS0 GE JS 3 psc De G2 SE So 
‘যে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি এবং পরকালের প্রতি ঈমান 
আনে, সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে' (বৃখারা, 
হা/৬৪৭৫; মুসলিম, হা/৭8, আবু হরায়র! (রাদিয়ালাহ “আশনহ)- 
এর সুত্রে বণিত)। 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 
tA SD: AE Ge AS Ups B22 JEL) 
‘দুই ধরণের নে‘মতের কাছে বেশীর ভাগ মানুষ প্রবঞ্চিত 


হয়: সুস্থতা এবং অবসর’ (বৃখারাী, হা/৬৪১২, ইবনে আব্বাস 
(রাদিয়াললাহ ‘আনহৃমা৷) থেকে বণিত)৷ 


৭. কথা বা কর্ম দ্বারা অন্যকে কষ্ট দেওয়া থেকে সতর্ক 
থাকবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


G55 SUI be SALI 2 
‘মুসলিম সে-ই ব্যক্তি, যার মুখ এবং হাতের অনিষ্ট থেকে 


18 


অনুরূপভাবে কারো ধূমপানের বদাভ্যাস থাকলে সে 
সিগারেটের দুর্গন্ধের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে সাবধান 
থাকবে; বরং সম্পূর্ণরূপে ধূমপান বর্জন করে আল্লাহ্র নিকট তার 
তওবা করা ওয়াজিব। কেননা ধূমপানে একদিকে যেমন স্বাস্থ্যের 
ক্ষতি হয়, অন্যদিকে তেমনি অর্থ নষ্ট হয়। 


করা উচিৎ। তবে হজ্জ ও ওমরার সফরে সেগুলির গুরুত্ব আরো 
বহুগুণে বৃদ্ধি পায়। 
হজ্জ ও ওমরার ফযীলত 


হজ্জ ও ওমরার ফযীলত বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদীছ বর্ণিত হয়েছে; তন্মধ্যে 
কয়েকটি নীচে উল্লেখ করা হলঃ 
১. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
HENNE SL STINE CEG UBS 3) J tis 
‘এক ওমরা থেকে আরেক ওমরা পালন এতদুভয়ের 
মধ্যবতী সময়ের ছগীরা গোনাহসমূহের কাফফারাস্বরূপ। আর 
ক্ববূল হজ্জের বিনিময় জান্নাত বৈ কিছুই নয়’ (বৃখারা হা/১৭৭৩; 


মুসলিম, হা/৩২৮৯, হাদীছটি আবু হরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহ)- 
এর সূত্রে বণিত)৷ 


২. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 
EE HS BSUS CHAN HAHN ICES CEG ill EG ba 
HLS 55d cdl Ss Lohts HDG 33d 
“তোমরা হজ্জ ও ওমরা পালনের ধারাবাহিকতা অব্যাহত 
রাখ। কেননা এতদুভয় দরিদ্রতা এবং গোনাহ দূর করে দেয়, 
যেমনিভাবে হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে। আর 
ক্বুল হজ্জের প্রতিদান জান্নাত বৈ কিছুই নয়’ (তিরমিযী হা/৮১০; 
ইবনে ধৃযায়মা, হা/২৫১২; নাসাঈ; হ/২৬৩১, ইবনে মাসউদ 
(রাদিয়াললাহ আনহু) থেকে হাদাছটি বণিত এবং হাদাছটি ‘হাসান’। 
ইমাম নাসাঈ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহ “আনহৃমা) থেকে ‘ছহীহ’ 
সুত্েও হাদাছটি বণনা করেছেন (হা/২৬৩০), তবে সেখানে 
‘সোনা-রূপার’ কথা আসে নি এবং শেষ বাব্যটিও বর্ণিত হয়নি)। 


৩. উম্মুল মুমিনীন আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে 
বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস 
করেন, 


«isl ১g! el Md 5 SAMI Dh 


20 


‘হে আল্লাহ্‌র রাসূল! জিহাদকে আমরা উত্তম আমল মনে 
করি, তাহলে কি আমরা জিহাদ করব না?’ জবাবে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

GE SS SSS 

“না! তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে, কবুল হজ্জ’ 
(রৃখারাট হা/১৫২০)৷ হাফেয ইবনে হাজার (রহেমাহুল্লাহ) ফতহুল 
বারীতে (৩/৩৮২) বলেন, ‘অধিকাংশ বিদ্বান (55))-এর ‘কাফ’ 
(ও) বর্ণে পেশ দিয়ে পড়েছেন। শব্দটি মহিলাদের সম্বোধন সূচক 
পদ হিসাবে ব্যবহৃত হয়েছে। তবে ‘কাফ’ (এ) বর্ণে জের দিয়ে 
এবং ‘কাফ’-এর পূর্বে একটি অতিরিক্ত আলিফ যোগেও শব্দটি 
পড়া হয়েছে। সেক্ষেত্রে এটি ‘ইস্তিদরাক’ (9,4!) বা প্রতিকার 
অর্থে ব্যবহৃত হবে’। অতঃপর ইবনে হাজার বলেন, ‘পেশ দিয়ে 
পড়লে শব্দটি বেশী ফায়দা দেয়। কেননা এক্ষেত্রে শব্দটি একদিকে 
(রাদিয়াল্লাহু ‘আনহা)-এর জিহাদ সম্পর্কিত প্রশ্নের জবাবও শামিল 
করে’। তাছাড়া শব্দটি ‘ইস্তিদরাক’ অর্থে ব্যবহৃত হলে হাদীছটি 
থেকে এও বুঝা যেতে পারে যে, হজ্জ জিহাদের চেয়ে উত্তম। আর 
এমন অর্থ আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত আগত 


21 


হাদীছের বিরোধী। অতএব, এই যুক্তিও ইবনে হাজার 
(রহেমাহুল্লাহ)-এর অভিমতকে শক্তিশালী করে। 

ইবনে মাজাহ (হা/২৯০১) এবং ইবনে খ্ুযায়মা 
(২/৩০৭৪) উম্মুল মুমিনীন আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) থেকে 
বর্ণনা করেন, তিনি বলেন, 

(3s 2 LE BATS GL 
উপর কি জিহাদ আছে?’ তিনি বললেন, 
EG lid ISI Ny See) 

‘তাদের উপর জিহাদ আছে, তবে তাতে লড়াই নেই। 
আর তা হচ্ছে, হজ্জ ও ওমরা’। 

8. আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা 
হয়েছিল, সর্বোত্তম কাজ কোন্টি? জবাবে তিনি বলেছিলেন, 
‘আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি 
ঈমান আনা’। তাঁকে বলা হয়েছিল, এরপর কি? তিনি বলেছিলেন, 
‘আল্লাহ্র রাস্তায় জিহাদ করা’। তাঁকে আবার বলা হয়েছিল, 


22 


এরপর কি? তিনি বলেছিলেন, ‘কবুল হজ্জ’ (বৃখারা, হা/২৬; 
মুসলিম, হা/২৪৮)৷ 

৫. আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, আমি রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 

ABT BS 5 LEB DID IES 

‘যে ব্যক্তি হজ্জ করল এবং স্ত্রী সহবাস, যাবতীয় অশ্লীল 
কর্ম ও গালমন্দ থেকে বিরত থাকল, সে এদিনের মত হয়ে 
প্রত্যাবর্তন করল, যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন’ 
(রৃখারী, হা/১৫২১; ম্লসলিম, হা/৩২৯১)। 

৬. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল 
আছ (রাদিয়াল্লাহু ‘আনহুমা) কে বলেছিলেন, 
UG SE ELA Ed ST UG BE CLE OY S| LE Ch 
st ES 

‘হে আমর! তুমি কি জানো না যে, ইসলাম তার পূর্ববর্তী 
সকল গোনাহ মোচন করে দেয়? হিজরত তার পূর্ববর্তী সকল 
গোনাহ মোচন করে দেয়? হজ্জ তার পূর্ববর্তী সকলগোনাহ মোচন 
ধ্বংস করে দেয়?’ (মুসলিম, হা/৩২১)৷ 


23 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতিতে যে 
হজ্জ সম্পন্ন করা হয়, যাতে অশ্লীল কর্ম ও কথার সংমিশ্রণ না 
থাকে এবং ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা 
হয়, সেটিই হচ্ছে ‘ক্ববূল হজ্জ’। জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) 
বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1,১৩ 
GH FS HENLE ‘তোমরা (আমার 
কাছ থেকে) হজ্জের নিয়ম-কানুন শিখ। আমি জানি না, সম্ভবতঃ 
আমার এই হজ্জের পরে আমি আর হজ্জ করব না’ (মল্সলিম, 
হা/৩১৩৭)। ইমাম নাসাঈ (হ/৩০৬২) বুখারী ও মুসলিমের 
শৰ্তানুযায়ী ছহীহ সনদে বর্ণনা করেন, ‘হে মানবমণ্ডলী! তোমরা 
(আমার কাছ থেকে) হজ্জের পদ্ধতি শিখ। আমি জানি না, সম্ভবতঃ 
এই বছর পরে আমি আর হজ্জ করব না’। 


আর ক্কবূল হজ্জের নিদর্শন হচ্ছে, হজ্জ থেকে ফিরে হাজী 
ছাহেব সুন্দর থেকে সুন্দরতর এবং মন্দ থেকে ভালোর পথে পা 
বাড়াবে। কেউ যদি হজ্জের পূর্বে কোন পাপাচারে পতিত হয়ে 
থাকে, তাহলে হজ্জে গিয়ে তাকে খাঁটি তওবা করতে হবে; 
পাপকাজ বর্জনের অঙ্গীকার করতে হবে, ঘটিত পাপের জন্য 
অনুশোচনা প্রকাশ করতে হবে এবং পুনরায় এপাপে লিপ্ত না 
হওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। তবে তার পাপ যদি কোন 
মানুষের সাথে সম্পর্কিত হয়, তবে তা মিটিয়ে নেওয়ার কয়েকটি 


24 


পদ্ধতি রয়েছে: যদি তা অর্থনেতিক কোনো বিষয় হয় এবং যার 
সাথে লেনদেন, সে তা মাফ না করে, তাহলে অর্থ পরিশোধ করে 
দিতে হবে। আর মুখ এবং হাত দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে 
থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছে ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য যে, 
কাউকে কষ্ট দেওয়ার বিষয়টি তার সামনে উল্লেখ করতে গেলে 
যদি হিংসা-বিদ্বেষ এবং দ্বন্ব আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, 
তাহলে সে বিষয়টি তাকে না বলে সাধারণভাবে তার কাছে ক্ষমা 
চাইতে হবে, তার যথোপযুক্ত প্রশংসা করতে হবে এবং তার জন্য 
দো‘আ করতে হবে। উক্ত বিষয়গুলি মেনে চলতে পারলে হজ্জ 
তার সামনে কল্যাণের দুয়ার উন্মুক্ত করে দিবে এবং সে আল্লাহ্‌র 
ভীতিপূর্ণ ও সরল পথে প্রতিষ্ঠিত নতুন জীবন শুরু করতে পারবে। 
কিন্তু হজ্জের পূর্বে তিনি যদি মন্দ কাজে লিপ্ত থাকেন এবং হজ্জের 
পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে বুঝতে হবে, 
তার হজ্জ ক্রবুল হয় নি। 


ছালাত, হজ্জসহ অন্যান্য সৎ আমল যেসব গোনাহ্র 
কাফফারাহ হয়, সেগুলি হচ্ছে, ছগীরা বা ছোট গোনাহ। মহান 
আল্লাহ বলেন, 


Lal (ime Le SES LE OE UGS LE {3 
[YN 


25 


‘যেসব বড় গোনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা 
হয়েছে, সেগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পার, তবে আমি 
তোমাদের ক্রটি-বিচ্যুতিগুলি ক্ষমা করে দেব’ (নিসা ৩১)। আর 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, “পাঁচ 
ওয়াক্ত ছালাত, এক জুম‘আ অপর জুম'আর সময় পর্যন্ত এবং 
এক রামাযান অপর রামাযানের সময় পর্যন্ত ছোট গোনাহসমূহের 
কাফফারাস্বরূপ, যদি বড় গোনাহসমূহ থেকে বেঁচে থাকা যায়’ 
(মুসলিম, হা/৫৫২, আবু হরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহ)-এর সুরে 
ব্ণিত)। তবে কাবীরাহ বা ছোট গোনাহসমূহ তওবা ছাড়া মোচন 
হয় না। 

সুতরাং ছোট-বড় যাবতীয় গোনাহ থেকে তওবা করে 
একজন হাজী সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মত হয়ে হজ্জ থেকে 
ফেরার মহা সাফল্য অর্জন করতে পারে। পক্ষান্তরে কেউ তওবা না 
করে যদি পাপ করে অথবা পাপ করার সংকল্প করে, তাহলে সে 
অপরাধী এবং নিন্দিত হিসাবে গণ্য হবে। এরশাদ হচ্ছে, 

J 554 3 LIL HE 5 Wl Li AB ILS AE 
[NUL O SANS; Cis 

‘যে ব্যক্তি একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে 

এবং যে একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। 


26 


বস্তুতঃ তাদের প্রতি যুলম করা হবে না’ (আন'আম ১৬০) উক্ত 
আয়াতের ব্যাখ্যায় হাফেয ইবনে কাছীর (রহেমাহুল্লাহ) বলেন, 
‘পাপ কাজ পরিত্যাগকারী তিন ধরনেরঃ প্রথম শ্রেণীর পাপ 
পরিত্যাগকারী আল্লাহ্‌র সন্তুষ্টির জন্যই পাপ বর্জন করে। আর 
আল্লাহ্র সন্তুষ্টির জন্য পাপ বর্জনের কারণে তার আমলনামায় 
নেকী লেখা হবে। কেননা এক্ষেত্রে আমল এবং নিয়্যত উভয়ই 
বিদ্যমান রয়েছে। সেজন্য ছহীহ হাদীছে এসেছে, আল্লাহ বলেন, 
‘সে আমার জন্য পাপ বর্জন করেছে’। দ্বিতীয় শ্রেণীর পাপ 
বর্জনকারী ভুলবশতঃ এবং অন্যমনস্ক হয়ে পাপ বর্জন করে। আর 
এই শ্রেণীর পাপ বর্জনকারীর নেকী বা পাপ কোনটিই হবে না। 
কেননা সে কল্যাণেরও নিয়্যত করে নি, আবার মন্দ কাজও 
সম্পাদন করে নি। আরেক শ্রেণীর পাপ বর্জনকারী পাপ কাজের 
প্রচেষ্টা করার পর অপারগতা এবং অলসতাবশতঃ তা ত্যাগ করে। 
এই শ্রেণীর পাপ বর্জনকারী পাপ সম্পাদনকারীর মতই। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দু'জন মুসলিম তরবারী 
নিয়ে লড়াইয়ে লিপ্ত হলে হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামে 
যাবে।” ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) জিজ্ঞেস করলেন, 
হে আল্লাহ্‌র রাসূল! হত্যাকারীর বিষয়টিতো স্পষ্ট; কিন্তু নিহত 
ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তিনি বললেন, কারণ নিহত ব্যক্তিও 
হত্যাকারীকে হত্যার ব্যাপারে আগ্রহী ছিল’ (রৃখারী, হা/৩১; 


2 


মুসলিম, হা/৭২৫৩, আব বাকরা (রাদিয়াল্লাহু ‘আনহ) থেকে 
বণিত)। 
হজ্জ ও ওমরা পালন ওয়াজিব 
হজ্জ ও ওমরা ফরয হওয়ার পর দ্রুত সম্পাদন করা 
জীবনে একবার ওয়াজিব। একবারের বেশী হলে তা নফল হিসাবে 
গণ্য হবে। তবে হজ্জ বা ওমরার মানত করলে তা সম্পাদন করা 
ওয়াজিব হবে। অনুরূপভাবে কেউ নফল হজ্জ বা ওমরা পালন 
শুরু করলে তা পূর্ণ করাও ওয়াজিব হবে। মহান আল্লাহ এরশাদ 
করেন, 
[N02 5500 Ch ls ESTs 
‘আর তোমরা আল্লাহ্‌র উদ্দেশ্যে হজ্জ ও ওমরা পূর্ণ কর’ 
(বাৱ্যারাহ ১৯৬)। 
হজ্জ ওয়াজিব হওয়ার প্রমাণে পবিত্র কুরআন, ছহীহ 
সুন্নাহ এবং ইজমা রয়েছে। মহান আল্লাহ বলেন, 
HS He 55 Nr SEE x > 0 Fe 5) 
[av dls JO Sl 6 Ey 
‘আর যে ব্যক্তি সামর্থ্য রাখে, তার উপর আল্লাহ্‌র সন্তুষ্টির 


জন্য এ ঘরের হজ্জ করা ফরষ। কিন্তু যে ব্যক্তি তা মানে না; 
28 


আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ থেকে স্বয়ংসম্পূর্ণ" (আলে ইমরান ৯৭)৷ 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
A255 BE EZ SB Hh YA TY MIE oF BE SOD gh 
(SUES p65 SA E55 563 ss LD ps 
‘ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: ‘আল্লাহ ছাড়া 
কোন হক্ব মাবুদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল-একথার সাক্ষ্য 
দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত দেওয়া, হজ্জ করা এবং 
রামাযান মাসে ছিয়াম পালন করা’ (বৃখারী, হা/৮; মনসলিম, 
হা/১১৩, আব্ল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু “আনহৃমা) থেকে 
বণিত)৷ 


হাদীছে জিবরীলে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এরশাদ করেন, 
ULE C35 40 des VEE SB 1 YY YR IES Of SU 
Ls dL EEE YL EA ELS DUDS Fs KIN GES 
‘আল্লাহ ছাড়া কোন হক্ব মা‘বুদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র 
রাসূল-একথার সাক্ষ্য দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত দেওয়া, 
রামাযান মাসে ছিয়াম পালন করা এবং সামর্থ্য থাকলে কা'বায় 


29 


হজ্জ করাই হচ্ছে ইসলাম’ (মুসলিম, হা/৯৩, ওমর ইবনুল খাড়াব 
(রাদিয়াললাহ ‘আনহ) থেকে হাদীছটি ব্ণিত)। 


বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের 
উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, $6 5 5 ৩ ৪ 
॥,425 ‘হে মানবমণ্ডলী! তোমাদের উপর হজ্জ ফরয করা হয়েছে। 
অতএব, তোমরা হজ্জ কর’। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে 
আল্লাহ্‌র রাসূল? প্রত্যেক বছর হজ্জ আদায় করা কি ফরয? রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটি তিনবার 
একই কথা জিজ্ঞেস করলেন; অতঃপর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, (405 39 5 435 3) ‘আমি যদি 
হ্যাঁ বলতাম, তাহলে প্রত্যেক বছর তা ফরয হয়ে যেত এবং 
তোমরা তা পালন করতে সক্ষম হতে না’ (স্লসলিম, হা/৩২৫৭)৷ 
তাছাড়া যার মধ্যে হজ্জ ফরয হওয়ার শর্তসমূহ বিদ্যমান 
থাকবে, তার উপর হজ্জ ওয়াজিব হওয়ার ব্যাপারে সকল মুসলিম 
একমত পোষণ করেছেন। 
নিম্নোক্ত হাদীছসমূহ ওমরা ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করেঃ 


১. আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, আমি রাসূল 


সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র 
30 


রাসূল! নারীদের উপর কি জিহাদ আছে? তিনি বললেন, যা 
তাদের উপর জিহাদ আছে; তবে তাতে লড়াই নেই। আর তা 
হচ্ছে, হজ্জ এবং ওমরা’ (আহমাদ, হা/২৫৩২২; ইবনে মাজাহ, 
হ৷/২৯০১; ইবনে বৃযায়মা, হা/৩০৭৪)। ইমাম আহমাদ এবং 
ইবনে মাজাহ্‌্র নিকটে হাদীছটি বুখারী ও মুসলিমের শর্ত বিশিষ্ট, 
আর ইবনে খুযায়মা হাদীছটি বর্ণনার পর বলেন, নারীদের উপর 
ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে, হজ্জের মত ওমরাও ওয়াজিব। 
কেননা (১০) তাদের উপর জিহাদ আছে’ বাক্যটি ওয়াজিব 
সাব্যস্ত করে। কারণ নফল কোনো বিষয়ের ক্ষেত্রে এমন শব্দ 
ব্যবহার করা হয় না। 
২. ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত হাদীছে জিবরীলে 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
LLB SEALS EE AMAT LSS Soh 
£2255 831 5 56 BE Se SS HS; 5 BIN GS 
ULES 
‘আল্লাহ ছাড়া কোন হক্র মাবুদ নেই ও মুহাম্মাদ আল্লাহ্‌র 
রাসূল-একথার সাক্ষ্য দেওয়া, ছালাত ক্কায়েম করা, যাকাত আদায় 
করা, হজ্জ ও ওমরা করা, বীর্যপাত অথবা সহবাস জনিত কারণে 


31 


অপবিত্র হলে গোসল করা, পূর্ণরূপে অযু করা এবং রামাযান মাসে 
ছিয়াম পালন করা-ই হচ্ছে ইসলাম’ (ইবনে ধুযায়মা, হা/৩০৬৫, 
সনদ ‘ছহীহ’ বণনাকারীগণ বিশ্বত (০৬); দারাক্নতনী, ২/২৮২, 
তিনি এর সনদকে ‘ছহীহ’ বলেছেন)৷ 


৩. আবূ রাষীন উলক্কায়লী (রাদিয়াল্লাহু ‘আনহু) রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে বললেন, 

5 SE GENT SY ELS SES 5h 
it Sl 

‘হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতা বৃদ্ধ মানুষ। তিনি হজ্জ, 
ওমরা বা সফর কোনটিই করতে সক্ষম নন’। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ থেকে 
হজ্জ এবং ওমরা আদায় করো’ (তিরমিযী হা/৯৩০, তিনি বলেন, 
হাদাছটি ‘হাসান-ছহীহ’ হাদাছটি মুসলিমের শতর্বিশি)। 

8. ছুবাই ইবনে মা‘বাদ ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) কে 
বলেন, হে আমীরুল মুমিনীন! আমি বেদুঈন খৃষ্টান ছিলাম; তবে 
আমি ইসলাম গ্রহণ করেছি। আমি জিহাদ করতে আগ্রহী, কিন্তু 
আমার উপর হজ্জ ও ওমরা ফরয। আমার সম্প্রদায়ের একজনকে 
এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি হজ্জ ও ওমরা 


একসাথে আদায় করে নাও এবং কুরবানী কর। ফলে আমি 
32 


একসাথে হজ্জ ও ওমরার ইহরাম বেধেছি। তখন ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহু) আমাকে বললেন, ‘তুমি তোমার নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত মোতাবেক আমল 
করেছ’ (আর দাউদ, হা/১৭৯৯, বুখারী ও মুসলিমের শতর্নুযায়ী 
হাদাছটির সনদ ‘ছহাহ”)। 

হজ্জ ও ওমরা ওয়াজিব হওয়ার শর্তাবলী 


প্রত্যেকটি মুসলিম, বোধশক্তি সম্পন্ন, প্রাপ্ত বয়ঙ্ক, স্বাধীন 
এবং সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্জ ও ওমরা ফরয। মহিলাদের 
ক্ষেত্রে ৬ষ্ঠ শর্ত যুক্ত হবে; আর তা হচ্ছে, তাদের সাথে মাহরাম 
পুরুষ থাকতে হবে। 


* অতএব, ইসলাম গ্রহণের পূর্বে কোন কাফের হজ্জ 
এবং ওমরার আদেশে আদিষ্ট নয়; বরং কাফের অবস্থায় কেউ তা 
আদায় করলেও শুদ্ধ হবে না। কেননা কাফের সর্বপ্রথম 
শরী‘আতের উছুল (J,০)) বা ঈমান আনয়নে আদিষ্ট। তবে উছুল 
বা মৌলিক বিষয়ের সাথে শরী‘আতের অন্যান্য ফুর বা শাখা- 
প্রশাখায় তারা আদিষ্ট কিনা সে ব্যাপারে মতানৈক্য থাকলেও 
সঠিক কথা হচ্ছে, তারা মূল উছুলের অনুগামী হয়ে শরী‘আতের 
অন্যান্য ফুরূ বা শাখা-প্রশাখা প্রতিপালনেও আদিষ্ট। মহান আল্লাহ 
বলেন, 


33 


> 


Se SB DEI 85 BI OHH NY Sl © SLL B55 
[Y 1:1 KO 
না এবং পরকালকে অস্বীকার করে’ (ফুছঙ্ছিলাত, ৬-৭)৷ 
অনুরূপভাবে জাহান্নামে কাফেরদের বক্তব্য তুলে ধরে 
আল্লাহ বলেন, 
EP SO SSL BT © Soil SIG) 
BANG EE 5 7s > ® ci 2? LIE ES © a 
LEY ct 
তারা বলবে, আমরা ছালাত আদায় করতাম না, 
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না। আমরা সমালোচকদের সাথে 
সমালোচনা করতাম। আর আমরা মৃত্যুবধি প্রতিফল দিবসকে 
অস্বীকার করতাম’ (মুদ্দাছহির ৪৩-৪৭)৷ অন্যত্র মহান আল্লাহ 
বলেন, 
[Ye or) ABN O dF SY i © NV; 3553}, 


‘সে বিশ্বাস করেনি এবং ছালাত আদায় করেনি; পরন্ত 
মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে’ (কিয়ামাহ ৩১-৩২)৷ 
শরী'আতের “ফুর’ (£;) বা শাখা-প্রশাখাতে তাদেরকে সম্বোধন 


34 


করার অর্থ হল, উদুল এবং ফুরূ ত্যাগ করার কারণে তাদেরকে 
অতিরিক্ত শান্তি দেওয়া হবে। আর এ কারণেই মুসলিমগণ যেমন 
জান্নাতে মর্যাদার দিক দিয়ে সমান হবে না, তেমনি কাফেররাও 
জাহান্নামের নিম্ন স্তরে অবস্থানের দিক দিয়ে সমান হবে না। আর 
কুফরীর ধরন বিভিন্ন হওয়ার কারণে জাহান্নামে তাদের অবস্থানও 
বিভিন্ন হবে। যেমনঃ একজন মুনাফিক্ক, অগ্নিপূজক ও ইয়াহুদী- 
খৃষ্টানের স্বাভাবিক কুফর এবং তাদের অন্য আরেক জন কর্তৃক 
কোনো মুসলিমকে আল্লাহ্‌র রাস্তা থেকে বাধা প্রদানের মধ্যে 
পার্থক্য রয়েছে। আর সেজন্যই মহান আল্লাহ বলেন, 


iE Cy SH G55 GE 53) hf Jd 6 iS be HT) 
IM: O Sit 
‘যারা কাফের হয়েছে এবং আল্লাহ্র পথে বাধা সৃষ্টি 
করেছে, আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দেব। 
কারণ, তারা অশান্তি সৃষ্টি করত’ (নাহৃল ৮৮)। হাফেয ইবনে 
কাছীর (রহেমাহুল্লাহ) বলেন, ‘অর্থাৎ তাদের কুফরীর কারণে শাস্তি 
দেওয়া হবে, আর লোকদেরকে হক্কের পথ থেকে বাধা দানের 
কারণে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে’। মহান আল্লাহ বলেন, 


DDG EG FE NLS NTS ESAS LHS BAL 
[4 :dlas MLO SAB es 


35 


‘যারা ঈমান আনার পর কুফরী করেছে এবং কুফরীতে 
বৃদ্ধি ঘটিয়েছে, কস্মিনকালেও তাদের তওবা ক্রবুল করা হবে না। 
আর তারাই হচ্ছে পথভ্রষ্ট' (আলে ইমরান ৯০)। অন্য আয়াতে 
এসেছে, 
© bb HAG N51 Sd HT SS DAES bie SAT) 

[14 A cell LG PAS EE J) 

‘যারা কুফরী করেছে এবং যুলম করেছে, আল্লাহ কখনও 
তাদেরকে ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না। তাদের 
জন্য রয়েছে জাহান্নামের পথ। সেখানে তারা বাস করবে 
অনন্তকাল’ (নিসা ১৬৮-১৬৯)৷ 


* অনুরূপভাবে কোনো পাগলও হজ্জ ও ওমরার 
নির্দেশের আওতাভুক্ত নয়। সেজন্য কোনো পাগল হজ্জ ও ওমরা 
আদায় করলেও হতবুদ্ধি হওয়ার কারণে তা তার পক্ষ থেকে শুদ্ধ 
হবে না। রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

I IE EE Ll 565 BELLS ES SEE BS SE IHN) 
bn 

‘তিন শ্রেণীর ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া 
হয়েছে: ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হওয়া পর্যন্ত, অপ্রাপ্ত 


36 


বয়ঙ্ক ছেলে-মেয়ে প্রাপ্ত বয়ঙ্ক না হওয়া পর্যন্ত এবং পাগল বিবেক- 
বুদ্ধি ফিরে না পাওয়া পর্যন্ত’ (আবৃ দাউদ, হা/৪৪০৩, হাদাছটি 
আলী (রাদিয়াল্লাহ আনহু) থেকে রৃখারী ও মুসলিমের শতার্নুযায়ী 
ছহীহ সূত্রে বণিত; আয়েশা (রাদিয়ালাহ “আনহা) এবং ইবনে 
আব্বাস (রাদিয়াল্লাহু “আনহুম৷) থেকেও এ মমে হাদাছ বণিত 
হয়েছে)। 
অনুরূপভাবে অপ্রাপ্ত বয়ঙ্ক বালক-বালিকা এবং দাসের 
উপরেও হজ্জ-ওমরা ওয়াজিব নয়। তবে তারা যদি এতদুভয়টি 
আদায় করে, তাহলে তা তাদের পক্ষ থেকে শুদ্ধ হবে এবং যারা 
তাদেরকে হজ্জ ও ওমরা করিয়েছে, তারা সাওয়াব প্রাপ্ত হবে। 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
CG IE ES HO T5 GEIS be Hel 
‘এক মহিলা তার বাচ্চাকে উঁচু করে ধরে বললেন, হে 
আল্লাহ্র রাসূল! এর কি হজ্জ হবে? তিনি বললেন, হ্যাঁ! আর তুমি 


নেকী পাবে’ (সনসলিম, হা/৩২৫৪)। ইমাম বুখারী সায়েব ইবনে 
ইয়াযীদ (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 


SEL BN -s e BY - HIS EGE 


37 


এর সাথে আমাকে নিয়ে হজ্জ করা হয়েছিল’ (হ/১৮৫৮)।৷ তবে 
তাদের পক্ষ থেকে হজ্জ-ওমরা শুদ্ধ হলেও প্রাপ্ত বয়ঙ্ক হওয়ার 
পরে এবং দাসমুক্তির পরে সামর্থ্যবান হলে তাদেরকে আবার তা 
আদায় করতে হবে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
SIME ISHS GSMs EE te C6 ES 
‘আমার পক্ষ থেকে তোমরা মুখস্থ করে নাও, তবে 
তোমরা বলো না যে, ইবনে আব্বাস বলেছেন, (তা হচ্ছে এই যে): 
পর তার উপর আবার তা ওয়াজিব হবে। অনুরূপভাবে যে কোনো 
অপ্রাপ্ত বয়্ক ছেলে-মেয়েকে তার পরিবার-পরিজন বাল্যাবস্থায় 
হজ্জ করাল, প্রাপ্ত বয়ঙ্ক হওয়ার পর তার উপর তা আবার 
ওয়াজিব হবে’ (ইবনু আবী শায়বাহ্‌ হা/১৪৮৭৫, সনদ ‘ছহীহ, 
উল্লেখ্য যে, ইবনু আবী শায়বাহ ইমাম বৃখারী ও মুসলিমের উত্তাদ 
এবং তাঁর সনদ তাদের শতের অনুরূপ: বায়হাকী মারফু সূত্রে 
হাদাছটি বণর্না করেন, 8/৩২৫)। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 
‘আননহুমা)-এর উক্তি ‘আমার পক্ষ থেকে তোমরা মুখস্থ করে নাও, 
তবে তোমরা বলো না যে, ইবনে আব্বাস বলেছেন’ প্রমাণ করে 


38 


যে, হাদীছটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু 
সূত্রে বর্ণিত। 


হজ্জ ও ওমরার ক্ষেত্রে সামর্থ্যবান বলতে দৈহিক ও 
আর্থিক উভয় সামর্থ্যকে বুঝানো হয়েছে। মহান আল্লাহ বলেন, 


[violas MEI SELL Hd AU EE 5 


‘আর যে ব্যক্তি সামর্থ্য রাখে, তার উপর আল্লাহ্র সন্তুষ্টির 
জন্য এ ঘরের হজ্জ করা ফরয’ (আলে ইমরান ৯৭)। অতএব, 
বার্ধক্য জনিত কারণে অথবা সুস্থ হওয়ার আশা করা যায় না এমন 
অসুস্থতার কারণে কেউ হজ্জ ও ওমরা আদায়ে অপারগ হলে তা 
তার উপর ওয়াজিব নয়। অনুরূপভাবে শারীরিক সামর্থ্য আছে 
কিন্তু অর্থ নেই এমন ব্যক্তির উপরেও হজ্জ-ওমরা ওয়াজিব নয়। 
তবে শারীরিকভাবে অপারগ ব্যক্তির নিকটে অর্থ থাকলে তাকে 
অবশ্যই কারো মাধ্যমে বদলী হজ্জ করিয়ে নিতে হবে। উল্লেখ্য যে, 
বদলী হজ্জ বা ওমরা আদায়কারীকে আগে নিজের পক্ষ থেকে তা 
আদায় করতে হবে। আবু রাধীন উক্কায়লী (রাদিয়াল্লাহু ‘আনহু) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে বললেন, 
হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতা বৃদ্ধ মানুষ। তিনি হজ্জ, ওমরা বা 
সফর কোনটিই করতে সক্ষম নয়। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ এবং 


39 


ওমরা আদায় করে দাও’ (হাদাছটি ‘হজ্জ ও ওমরা ওয়াজিব’ 
অনুচ্ছেদে গত হয়ে গেছে)৷ ফাযল ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু 
আনন্ুমা) বলেন, ‘বিদায় হজ্জের বছরে খাছ‘আম গোত্রের এক 
মহিলা এসে বললেন, ‘হে আল্লাহ্র রাসূল! আমার বৃদ্ধ পিতার 
উপর হজ্জ ফরয হয়েছে; কিন্তু তিনি সফর করতে সক্ষম নন। 
এক্ষণে তাঁর পক্ষ থেকে আমি হজ্জ আদায় করে দিলে কি তা তার 
পক্ষ থেকে আদায় হয়ে যাবে? তিনি বললেন, হ্যাঁ (রৃখারা 
হা/১৮৫৪; মুসলিম, হা/৩২৫২)৷ হাদীছটি আরো প্রমাণ করে যে, 
পুরুষের পক্ষ থেকে মহিলাও বদলী হজ্জ করতে পারে। 


কারো আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় সে মারা গেলে তার 
রেখে যাওয়া সম্পদ থেকে হজ্জের খরচের সমপরিমাণ অর্থ নিয়ে 
হজ্জ করেছে এমন কাউকে দিয়ে বদলী হজ্জ করিয়ে নিতে হবে। 
বুরায়দাহ ইবনুল হাছীব (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে এসেছে, 
এক মহিলার মা মারা গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আমার মা কখনও হজ্জ করেন নি, 
আমি কি তার পক্ষ থেকে হজ্জ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ, 
তার পক্ষ থেকে হজ্জ কর’ (মনসলিম, হ/২৬৯৭)৷ 


40 


কোন মহিলার দৈহিক ও আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও 
হজ্জে তার সাথে মাহরাম পুরুষ না থাকা পর্যন্ত তাকে সামর্থ্যবান 
গণ্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
EUS YS ls ESN; 5 SENS BY 

না। কোন পুরুষ কোন মহিলার নিকটে তার মাহরামের 
অনুপস্থিতিতে যাবে না। এক ব্যক্তি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! 
আমি অমুক সৈন্য দলের সাথে যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার স্ত্রী 
চায় হজ্জে যেতে? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
(এ £535 তুমি তোমার স্ত্রীর সাথে যাও (বৃখারী, হ/১৮৬২; 
মুসলিম, হ৷/৩২৭২, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহমা) থেকে 
ব্ণিত)। উক্ত হাদীছে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
প্রশ্নকারীকে যুদ্ধ ছেড়ে তার স্ত্রীর সাথে হজ্জের সফরে যেতে 
বললেন। কোন মহিলা মাহরাম ছাড়া হজ্জ সম্পাদন করলে তার 
হজ্জ শুদ্ধ হবে। তবে মাহরাম ছাড়া সফর করার কারণে সে 
গোনাহগার হবে। কেননা মাহরাম সঙ্গে থাকা হজ্জ ওয়াজিব 
হওয়ার শর্ত, হজ্জ শুদ্ধ হওয়ার শর্ত নয়। অবশ্য মক্কাবাসী কোনো 
মহিলা নিরাপদ ও বিশ্বস্ত যে কোন সফর সঙ্গীর সাথে হজ্জ করতে 


41 


পারে। কেননা মক্কা থেকে হজ্জ করলে কোনো সফরের প্রয়োজন 
পড়ে না। অতএব, সেখানে মাহরামেরও কোনো প্রশ্ন আসে না। 


আর একজন মহিলার মাহরাম হচ্ছে, তার স্বামী এবং 
বংশ ও অন্য যে কোন বৈধ সূত্রে তার জন্য স্থায়ীভাবে বিবাহ 
বন্ধন হারাম এমন পুরুষ। বংশ সূত্রে স্থায়ী মাহরাম পুরুষের 
উদাহরণ হচ্ছে, মহিলার পিতা, ছেলে, ভাই, চাচা, মামা। অন্য দু'টি 
‘বৈধ সূত্রে’ কেউ স্থায়ী মাহরাম হতে পারেঃ ১. দুগ্ধপান সম্পর্কিত 
সূত্রে, যেমন: মহিলার দুধপান সম্পর্কীয় পিতা, ছেলে, ভাই, চাচা, 
মামা; ২. বৈবাহিক সূত্রে, যেমন: মহিলার শ্বশুর, তার স্বামীর অন্য 
স্ত্রীর ছেলে, তার মায়ের অন্য স্বামী- যার সাথে তার মায়ের মিলন 
ঘটেছে, মেয়ের জামাই। 


‘বৈধ সূত্ৰ’ দ্বারা নিজ স্ত্রীর বিরুদ্ধে যেনার অভিযোগকারী 
স্বামীকে (যাতে লি‘আন হয়ে তাদের মধ্যে পৃথকীকরণ হয়েছে 
এমন লোককে) মাহরামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 
কেননা অভিযুক্ত স্ত্রী এ স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম হবে 
এবং সে তার মাহরাম হতে পারবে না। যেসব পুরুষ কোনো 
মহিলার জন্য অস্থায়ীভাবে হারাম, তারাও মাহরাম হতে পারবে না। 
যেমন: স্ত্রীর বোন, তার ফুফু, তার খালা, স্ত্রীর ভাই ও বোনের 
মেয়ে। কেননা কোনো পুরুষ কোনো মহিলার জন্য মাহরাম হওয়ার 


42 


শর্ত হল, তাদের উভয়ের মধ্যে চিরদিনের জন্য বৈবাহিক বন্ধন 
হারাম হতে হবে। 


হজ্জ ও ওমরার রুকনসমূহ 
হজ্জ ও ওমরার রুকন বলতে এসব আমল উদ্দেশ্য, 
যেগুলি হজ্জ ও ওমরায় অবশ্যই সম্পাদন করতে হবে এবং অন্য 
কোন আমল যেগুলির স্থলাভিষিক্ত হতে পারবে না। 


ওমরার রুকন তটি। যথা; ইহরাম বাঁধা, ত্বওয়াফ করা 
এবং সা'ঈ করা। আর এই রুকনগুলি হজ্জেরও রুকন; তবে 
হজ্জের ক্ষেত্রে ৪র্থ আরেকটি রুকন যুক্ত হবে, তা হচ্ছে, আরাফার 
ময়দানে অবস্থান করা। 


ইহরাম অর্থ, হজ্জ শুরুর নিয়্যত করা। মনে মনে নিয়্যত 

না করলে ইহরাম সম্পন্ন হবে না। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

Gu By sts ICES 


প্রত্যেকটি কাজ নিয়্যতের উপর নির্ভরশীল। আর 
প্রত্যেকেই তার নিয়্যত অনুযায়ী প্রতিফল পাবে’ (বৃখারী হ/5; 
মুসলিম, হা/৪৯২৭, ওমর ইবনুল খাড়াব (রাদিয়াল্লাহু ‘আনহ) 
থেকে বর্ণিত)। ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই 


43 


একমত পোষণ করেছেন যে, কেউ হজ্জের তালবিয়া পড়ার ইচ্ছা 
পোষণ করে ওমরার তালবিয়া পড়ে ফেললে অথবা ওমরার 
অন্তরের নিয়্যতটাই ধর্তব্য হবে; মৌখিক উচ্চারণ নয়’ 
(ইজমা/৫৫)৷ 


এখানে ত্বওয়াফ (যা রুকন হিসেবে বর্ণিত হলো ত) দ্বারা 
ত্বওয়াফে ইফাদা বা হজ্জের ত্বওয়াফ উদ্দেশ্য, যা আরাফা এবং 
মুযদালিফা থেকে ফিরে এসে করা হয়। মহান আল্লাহ বলেন, 
[4:1 O GA A 15% 
তারা যেন এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে’ (হজ্জ 
২৯)। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, আমরা নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হজ্জ করলাম। মুযদালিফা থেকে 
ফিরে কুরবানীর দিন ছফিইয়া খতুগ্রস্ত হয়ে গেলেন। একজন 
পুরুষ তার স্ত্রীর কাছ থেকে যা কামনা করে, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামও ছফিইয়ার কাছ থেকে তাই কামনা 
করলেন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! উনিতো খতুগ্রস্ত। 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন ॥& ৫০১০ ‘সে 
রাসূল! সে কুরবানীর দিনে খতুস্রাব আসার আগেই ত্বওয়াফে 


44 


ইফাদ্বা সম্পন্ন করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা মক্কা ত্যাগ কর’ (বৃখারী 
হ৷/১৭৩৩; মুসলিম, হা/৩২২৩)৷ 


এখানে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর উক্তি 
‘সে কি আমাদেরকে আটকিয়ে দিল?’ অর্থ হচ্ছে, সে পবিত্র হয়ে 
ত্বওয়াফে ইফাদ্বা সম্পন্ন করা পর্যন্ত কি আমাদেরকে মক্কাতে 
আটকিয়ে দিল? ইবনে ক্রুদামা (রহেমাহুল্লাহ) বলেন, 'ত্বওয়াফে 
ইফাদ্বা হজ্জের একটি রুকন, এটি ব্যতীত হজ্জ পূর্ণ হবে না এবং 
এ বিষয়ে কোন মতানৈক্য আছে বলে আমাদের জানা নেই। 
কেননা মহান আল্লাহ বলেন, 
[EO sl A 5k 
তারা যেন এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে’ (হাজ্জ 
২৪)৷ ইবনে আব্দুল বার (রহেমাহুল্লাহ) বলেন, এটি হজ্জের 
ফরযসমূহের একটি, তাতে ওলামায়ে কেরামের মধ্যে কোনো 
মতানৈক্য নেই’ (মুগনী, €/৩১১)৷ 


আর ওমরা পালনকারী মক্কায় গমন করে সর্ব প্রথম যে 

ত্বওয়াফ করে, সেটিই হচ্ছে ওমরার ক্ষেত্রে রুকন। বিদায়াতুল 

মুজতাহিদ প্রণেতা বলেন, ‘সবাই এ বিষয়ে একমত যে, ত্বওয়াফে 

ক্লুদূম অর্থাৎ ওমরার ত্বওয়াফ ব্যতীত অন্য কোনো ত্বওয়াফ 
45 


ওমরাকারীর উপর অপরিহার্য নয়’ (5/৩৪৪)। ইবনে ক্ুদামা 
(রহেমাহুল্লাহ) ত্বওয়াফে ইফাদ্বা হজ্জের রুকন একথা প্রমাণ 
করতে গিয়ে বলেন, ‘আর হজ্জ যেহেতু দুই ইবাদত (হজ্জ ও 
ওমরা) এর মধ্যে একটি, সেহেতু ওমরার মত সেখানেও ত্বওয়াফ 
একটি রুকন’ (আল-মনগনী, ৫/৩১২)৷ 


ওমরা (,|)-এর আভিধানিক অর্থ: সাক্ষাৎ, সফর, 
পরিদর্শন ইত্যাদি। পরিভাষায়, কা‘বা ঘরের ত্বওয়াফ এবং ছাফা- 
মারওয়ায় সা‘ঈ করার উদ্দেশ্যে কা‘বা ঘরের সাক্ষাৎকে ‘ওমরা’ 
বলে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ওমরাতুল ক্কাযা ও 
জে‘রানাহ-এর ওমরাতে কাবা ঘর ত্বওয়াফ করেন এবং ছাফা- 
মারওয়ায় সা‘ঈ করেন। আমর ইবনে দীনার বলেন, ‘আমরা ইবনে 
ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা) কে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি 
ওমরাতে কা'বা ঘরের ত্বওয়াফ করেছে, কিন্তু ছাফা-মারওয়ায় 
সা'ঈ করে নি; সে কি স্ত্রী সহবাস করতে পারে?’ জবাবে তিনি 
বললেন, ‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন 
করে কা'বা ঘর ত্বওয়াফ করেছেন, মাক্কামে ইবরাহীমের পেছনে 
দু’'রাক‘আত ছালাত আদায় করেছেন এবং ছাফা-মারওয়ায় সাঈ 
করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
মধ্যেই তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে' (বৃখারী, হা/১৭৯৩; 
মুসলিম, হ/২৯৯০৯)। 


46 


ওমরার ক্ষেত্রে সাঈদ করতে হবে ত্বওয়াফের পরে; 
যেমনটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ওমরাতুল 
ক্লাযা ও জে‘রানাহ-এর ওমরাতে এবং ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আননুমা)-এর হাদীছে গত হয়ে গেছে। আর তামাতু হজ্জ 
পালনকারীকে ত্বওয়াফে ইফাদ্বার পরে সাণ্ট করতে হবে। 
পক্ষান্তরে ক্লিরান ও ইফরাদ হজ্জ আদায়কারী ত্বওয়াফে ক্ুদুম 
অথবা ত্বওয়াফে ইফাদ্বার পরে সা‘ঈ করবে। যদি তিনি ত্বওয়াফে 
কুদূমের পরে সাঈ না করে থাকেন, তবে অবশ্যই তাকে 
ত্বওয়াফে ইফাদ্বার পরে সা*ঈ করতে হবে। মহান আল্লাহ বলেন, 
4 ১ ff ed Es 55 Gs op 55 Lf So 
[\oA 5A es EE NE 
‘নিঃসন্দেহে ছাফা ও মারওয়া আল্লাহ তা'আলার 
নিদর্শনসমূহের অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ্জ বা ওমরা 
পালন করে, তাদের পক্ষে এ দু'টি প্রদক্ষিণ করাতে কোনো দোষ 
নেই’ (বাক্কারাহ ১৫৮)৷ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


eile CE HS GANBG ba LG Oh 
‘হে মানবমণ্ডলী! তোমরা সা‘ঈ কর। কেননা সা'ঈ 


তোমাদের উপর ফরয করা হয়েছে’ (দারাক্লুতনাী, ২/২৫৫; 
47 


দারাক্বৃতনীর সুত্রে বায়হাকীও হাদাছটি বণর্না করেন, ৫/৯৭, 
মারফ ইবনে মৃশকান ব্যতীত দারাক্লুতনীর বণর্নাকারীগণ সবাই 
নিভর্রযোগ্য (০৬), মারুফ সম্পকে ইবনে হাজার (রহেমাহলাহ) 
তার এসিন্ধ 'তারুরীবৃত তাহযীব*এ বলেন, তিনি হুদ" (5,-) 
বা বিশ্বত। অতএব্‌ হাদাছটির সনদ ‘হাসান’ ইমাম নববী 
(রহেমাহল্লাহ) এটিকে ‘হাসান’ বলেছেন (মাজয়ু, ৮/৮২) এবং 
মিষ্যী ও ইবনু আন্দিল হাদা ‘ছহীহ’ বলেছেন। শায়খ আলবানী 
(রহেমাহললাহ) প্রণীত ইরওয়াউল গালীল"এর ১০৭২ নং হাদীছ 
দ্র; এখানে হাদীছটির আরো কয়েকটি সনদ উল্লেখিত হয়েছে) 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 
G5 LAN GS ALT ILE TG EAE HA 
‘ছাফা-মারওয়ায় সা‘ঈ না করা পর্যন্ত আল্লাহ কারো হজ্জ 
বা ওমরা কোনটাই পূর্ণ করবেন না’ (রৃখারা, হা/১৭৯০; মুসলিম, 
হা/৩০৮০)। এই আছারটির শব্দগুলি ইবনে জারীর (রহেমাহুল্লাহ) 
সূরা বাক্কারাহ্র ১৫৮ নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এভাবে 
উল্লেখ করেন, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, ‘যে ব্যক্তি 
ছাফা-মারওয়ায় সা*ঈ করল না, সে মূলতঃ হজ্জই করল না। 
কেননা মহান আল্লাহ বলেন, 


[\oA :5 4] {hl 2) TE | dle | 


48 


‘নিঃসন্দেহে ছাফা ও মারওয়া আল্লাহ তা'আলার 
নিদৰ্শনসমূহের অন্যতম’ (বান্কারাহ ১৫৮)। ইবনে জারীর 
(রহেমাহুল্লাহ)-এর উক্ত বর্ণনার সূত্র বুখারী ও মুসলিমের শর্ত 
সাপেক্ষ। 


সকলের এঁকমত্যের ভিত্তিতে এ তিনটি অর্থাৎ ইহরাম 
বাঁধা, ত্বওয়াফ করা এবং সা‘ঈ করা হজ্জ ও ওমরার রুকন। 
সাঈর ক্ষেত্রে মতানৈক্য থাকলেও অধিকাংশ বিদ্বানগণের নিকটে 
এটিও রুকন। 


হজ্জের চতুর্থ রুকন হচ্ছে আরাফায় অবস্থান করা। মহান 
আল্লাহ বলেন, 
[AA EAA {S556 05 LST 
‘অতঃপর যখন তোমরা আরাফা থেকে ফিরে আসবে’ 
(বাৰ্যারাহ ১৯৮)। আর আরাফায় অবস্থানের পরেই তো সেখান 
থেকে ফিরে আসা হয়। আরাফায় অবস্থান এমন একটি রুকন, যা 
ছুটে গেলে হজ্জই হবে না। আব্দুর রহমান ইবনে ইয়া'মুর 
ওয়াসাল্লামকে আরাফায় অবস্থান করতে দেখেছি। এমতাবস্থায় 
তাঁর নিকটে নাজ্দের কতিপয় লোক এসে বললেন, হে আল্লাহ্‌র 
রাসূল! হজ্জ কেমন করে (আদায় করব)? তিনি বললেন, 
49 


USS SIS EF IS 25S FSG LS die 4 

‘আরাফায় অবস্থানই হচ্ছে হজ্জ। অতএব, যে ব্যক্তি 
মুযদালিফার রাতে ফজরের পূর্বে এখানে আসল, তার হজ্জ পূর্ণ 
হা/৩০১৫; বুকাইর ইবনে আত়া নামক বণনাকারী ব্যতীত 
হাদীছটির সনদ বুখারী ও মুসলিমের শত সাপেক্ষ, বৃকাইর হচ্ছেন 
নিভর্রযোগ্য (45)৷ ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই 
একমত পোষণ করেছেন যে, আরাফায় অবস্থান করা ফরয। যার 
এখানকার অবস্থান ছুটে যাবে, তার হজ্জ নেই’ (আল-ইজমা/৬৪)। 


হজ্জ ও ওমরার ওয়াজিবসমূহ 

হজ্জ ও ওমরার এসব আমলকে ওয়াজিব বলা হয়, 
যেগুলি অবশ্যই পালনীয়; তবে সেগুলি পালন না করা হলে ‘দম’ 
(63) দিয়ে তার ক্ষতি পূরণ দিতে হবে। যার উপর দম ওয়াজিব 
হবে, সে তা থেকে খেতে পারবে না; বরং তা পুরোটাই হারামের 
দরিদ্রদেরকে খাওয়াতে হবে। ইবনে আব্বাস [রাদিয়াল্লাহু 
‘আননহুমা) বলেন, ‘যে ব্যক্তি হজ্জ-ওমরার কোনো আমল ছেড়ে 
দিবে, সে দম দিবে’ (মালেক, মুওয়াড়া, ১/৪১৯, সনদ ‘ছহীহ’)। 


ওমরার ওয়াজিব ২টি এবং হজ্জের ওয়াজিব ৭টিঃ 


50 


১. মীক্কাত থেকে ইহরাম বাঁধা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম মীক্কাতসমূহের বর্ণনা দেওয়ার পর বলেন, 
SS IITA ES Soe aft Sp See ST Bs 55 Sh 
ESE ETE DES UT 
‘এসব এলাকার অধিবাসীদের মধ্যে যারা হজ্জ ও ওমরা 
করতে চায় এবং তারা ব্যতীত যারাই এসব এলাকা দিয়ে হজ্জ ও 
ওমরা করতে আসবে, এগুলি তাদের সকলের মীক্কাত। যারা এসব 
এলাকার ভেতরে বসবাস করে, তারা তাদের অবস্থান থেকেই 
ইহরাম বাঁধবে; এমনকি মক্কাবাসী মক্কা থেকে’ (বুখারী, হা/১৮৪৫; 
মুসলিম, হা/২৮০৪, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহ ‘আনহৃম!) থেকে 
বণিত)। অতএব, হজ্জ ও ওমরা পালনেচ্ছু যে-ই এই মীক্কাতগুলির 
কোনো একটি অতিক্রম করবে, তাকেই সেই মীক্কাত থেকে 
অবশ্যই ইহরাম বাঁধতে হবে। 


২. হজ্জ ও ওমরা থেকে হালাল হওয়ার সময় মাথা মুণ্ডন 
WA 


LFA idl Sd BL GIs HT S55 3 ) 
[¢Y চে] EYEE J ores yt) ee sls 


51 


‘আল্লাহ তাঁর রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। 
ইনশাআল্লাহ তোমরা অবশ্যই নিরাপদে মস্তকমুণ্ডিত অবস্থায় এবং 
কাউকে ভয় করবে না’ (ফাতৃহ ২৭)৷ অন্যত্র আল্লাহ বলেন, 

1 525d LG GH os rm LAE V5) 

‘আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুগুন করবে না, 
যতক্ষণ না কুরবানী যথাস্থানে পৌঁছে যায়’ (বাক্কারাহ ১৯৬) রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

S51 Fil OS Split 2 L256 UG Slay 535) Hilo 
GN SS 3H NN Spc HIS UG ssl 
(Spills I pals dd 

‘হে আল্লাহ! আপনি মাথা মুগুনকারীদেরকে ক্ষমা করুন’। 
ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) বললেন, হে আল্লাহ্‌র 
রাসূল! চুল কর্তনকারীদের কি হবে? তিনি বললেন, ‘হে আল্লাহ! 
আপনি মাথা মুগুনকারীদেরকে ক্ষমা করুন’। তাঁরা বললেন, হে 
আল্লাহ্‌র রাসূল! চুল কর্তনকারীদের কি হবে? তিনি বললেন, ‘হে 
আল্লাহ! আপনি মাথা মুগ্ুনকারীদেরকে ক্ষমা করুন’'। তাঁরা 
বললেন, হে আল্লাহ্র রাসূল! চুল কর্তনকারীদের কি হবে? তিনি 

52 


(রৃখারী, হ/১৭২৮; মুসলিম, হা/৩১৪৮, আবু হরায়র! (রাদিয়াল্লাহু 
আনহু) থেকে বণিত)৷ 


মীক্কাত থেকে ইহরাম বাঁধা এবং মাথা মুগুন করা বা 
সমস্ত মাথার চুল ছেটে ফেলা হজ্জ ও ওমরা উভয় ক্ষেত্রেই 
ওয়াজিব। 


৩. যে ব্যক্তি দিনের বেলায় আরাফায় অবস্থান করবে, 
তার জন্য সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর হজ্জের বিবরণ সম্বলিত জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত দীর্ঘ হাদীছে এসেছে, 

DE ES U5 BAS RS LA IE BS 5 UF 
ih 

‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সূর্য সম্পূর্ণরূপে 
অস্তমিত হওয়া পর্যন্ত (আরাফায়) অবস্থান করলেন’ (মুসলিম, 
হা/২৯৫০)। আর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলছেন, ‘তোমরা (আমার কাছ থেকে) হজ্জের নিয়ম-কানুন শিখ। 
আমি জানি না, সম্ভবতঃ আমার এই হজ্জের পরে আমি আর হজ্জ 
করব না’ (মুসলিম, হা/৩১৩৭, জাবের (রাদিয়াল্লাহু আনহু) হতে 
বণিত)৷ 


53 


8. মুযদালিফায় রাত্রি যাপন করা। মহান আল্লাহ বলেন, 
DAA 5 ALT AE Se DSB LSSE 35 ALITY) 

'অতঃপর যখন আরাফা থেকে ফিরে আসবে, তখন 
মাশ‘আরে হারামের নিকটে আল্লাহ্র যিকর কর’ (বাকারাহ ১৯৮) 
এখানে মাশ'আরে হারাম অর্থ মুযদালিফা। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম নিজে সকাল পর্যন্ত মুযদালিফায় অবস্থান 
করেছেন। তবে তিনি দুর্বল নারী এবং বাচ্চাদেরকে শেষ রাতে 
মিনায় যাওয়ার অনুমতি দিয়েছেন (রৃখারা হা/১৬৭৬; মুসলিম, 
হা/৩১৩০, ইবনে ওমর (রাদিয়াল্লাহ ‘আনহৃম?) থেকে)৷ বুখারী ও 
মুসলিম ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকেও হাদীছটি 
বর্ণনা করেন (বখারী Ho মুসলিম, হা/৩১২৬)৷ রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কৰ্তৃক কতিপয় ওষযরগ্রস্ত মানুষকে 
অনুমতি দেওয়ার অর্থই হচ্ছে, BSE EO ওয়াজিব। 
কেননা মুযদালিফায় রাত্রি যাপন ওয়াজিব না হলে অনুমতি দেওয়া 
বা না দেওয়ার কোনো প্রশ্নই আসত না। 


৫. কুরবানীর দিন সূর্য ঢলে যাওয়ার আগে বা পরে 
জামরাতুল আক্কাবায় এবং তাশরীক্কের দিনগুলিতে অর্থাৎ ১১, ১২ 
ও ১৩ তারিখে সূর্য ঢলে যাওয়ার পরে তিন জামরায় কংকর 
নিক্ষেপ করা। জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত হাদীছে এসেছে, 


54 


546 Gb Bl BIE le Bl Go BLS S51 
SALONS 3৬ 
‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন 
সকালে জামরাতে কংকর নিক্ষেপ করেন। তবে এরপরের 
দিনগুলিতে সূর্য ঢলে যাওয়ার পরে নিক্ষেপ করেন’ (সলসলিম, 
হ/৩১৪১)। ইবনে আব্বাস [রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
‘কুরবানীর দিন মিনাতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি বলছিলেন, কোনো অসুবিধা নেই। 
এক ব্যক্তি তাকে বললেন, আমি কুরবানীর পশু যবেহ করার 
আগেই মাথা মুণ্ডন করে ফেলেছি। তিনি বললেন, এখন যবেহ 
কর, সমস্যা নেই। লোকটি বললেন, সন্ধ্যার পরে কংকর নিক্ষেপ 
করেছি। তিনি বললেন, সমস্যা নেই’ (বৃখারা, হা/১৭৩৫)৷ 
ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, আমরা 
সময়ের অপেক্ষা করতাম, সূর্য ঢলে গেলেই কংকর নিক্ষেপ 
করতাম’ (বৃখারা, হা/১৭৪৬/'। 


আছেম ইবনে আদি (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 


! এর দ্বারা জিলহজের ১১, ১২ ও ১৩ তারিখের পাথর নিক্ষেপের সময় বর্ণনা 
উদ্দেশ্য । [সম্পাদক] 
55 


5 S25 BAAS EN 255 5 she Le Bl dys Sh 


pss SEALS SM 554 zl 
‘রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর পশুর 
দায়িত্বে নিয়োজিত লোকদেরকে মিনায় রাত্রি যাপনের ক্ষেত্রে ছাড় 
দিতেন। ফলে তাঁরা কুরবানীর দিন কংকর মারতেন এবং 
তৎপরবর্তী দুই দিনের কংকর একদিনে একসঙ্গে মেরে দিতেন’ 
(নাসাঈ; হা/৩০৬৯, সনদ ছহীহ) উক্ত হাদীছে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পশু দেখাশুনার দায়িত্বে নিয়োজিত 
লোকদেরকে দুই দিনের কংকর একদিনে একসঙ্গে মারার 
অনুমতি দেওয়া এবং তাঁদের উপর থেকে কংকর নিক্ষেপের 
দায়িত্ব রহিত না হওয়াই প্রমাণ করে যে, কংকর মারা ওয়াজিব। 


৬. বিলম্বকারীদের জন্য তাশরীক্কের তিন রাত এবং 
তাড়াহুড়া করে প্রস্থানকারীদের জন্য প্রথম দুই রাত মিনায় যাপন 
করা। মহান আল্লাহ বলেন, 

5 LE BLE EHS FS 5 SSS ll GS HS 0 
[ev 52d (BT A LE SSG GEG 

‘আর তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহ্র যিকর কর। 

অতঃপর যে ব্যক্তি প্রথম দুই দিনে তাড়াহুড়া করে চলে যাবে, 


তার জন্য কোন পাপ নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তাড়াহুড়া না করে 
56 


থেকে যাবে, তাঁর উপর কোন পাপ নেই। অবশ্য যারা ভয় করে’ 
(বাকারাহ ২০৩)। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
নিজে আইয়ামে তাশরীক্কের তিন রাতই মিনায় যাপন করেন এবং 
১৩ তারিখে সূর্য ঢলে যাওয়ার পর তিন জামরায় কংকর 
নিক্ষেপের পর মিনা ত্যাগ করেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পানি পরিবেশনকারী এবং পশু 
দেখাশুনায় নিয়োজিত ব্যক্তিদেরকে তাশরীক্কের রাত্রিগুলি মিনায় না 
কাটানোর অনুমতি প্রদানই প্রমাণ করে যে, মিনায় রাত্রি যাপন 
ওয়াজিব। ইবনে ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘আব্বাস 
ইবনে আব্দুল মুত্বালিব হাজীদেরকে পানি পরিবেশনের কাজে ব্যস্ত 
রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অনুমতি দেন’ 
(বৃখারা, হা/১৬৩৪; মুসলিম, হা/৩১৭৭)৷ পূর্বে উল্লেখিত আছেম 
ইবনে আদি (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছও মিনায় রাত্রি যাপন 
ওয়াজিব সাব্যস্ত করে। অতএব, পানি পরিবেশনকারী এবং পশু 
যাপনের অবশ্য প্রয়োজন দেখা দিবে, তারা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুমতির আওতায় পড়বে। যেমন: 
নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার প্রমুখ। 


5 


৭. বিদায়ী ত্বওয়াফ করা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম মক্কা ত্যাগের সময় বিদায়ী ত্বওয়াফ করেছেন। ইবনে 
আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, “(মক্কায় লোকদেরকে 
সর্বশেষ যে কাজটির আদেশ করা হয়েছে, তা হচ্ছে বায়তুল্লাহ্‌্র 
ত্বওয়াফ। তবে খতুবতীদের ক্ষেত্রে বিধান শিথিল করা হয়েছে’ 
(রৃখারী, হা/১৭৫৫; ম্নসলিম, হা/৩২২০)৷ হাদীছটিতে খাতুবতী 
মহিলাদেরকে বিদায়ী ত্বওয়াফের ক্ষেত্রে ছাড় দেওয়ার অর্থই হচ্ছে 
এটি ওয়াজিব। প্রসূতি অবস্থায় পতিত মহিলারাও এই ছাড়ের 
অন্তৰ্ভুক্ত৷ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘লোকেরা 
নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছিল; অতঃপর রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদায়ী ত্বওয়াফ না করা পর্যন্ত 
কেউ যেন মক্কা ত্যাগ না করে' (মনসলিম, হা/৩২১৯)। আয়েশা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) বর্ণিত হাদীছে ছফিইয়া (রাদিয়াল্লাহু ‘আনহা) 
খতুগ্রস্ত হলে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সে 
কি আমাদেরকে মক্কায় আটকিয়ে দিল?’ অতঃপর রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে, সে কুরবানীর দিনে 
ত্বওয়াফে ইফাদ্বা সম্পন্ন করেছে, তখন বললেন, ‘তাহলে এখন 
তোমরা মক্কা ছাড়তে পার' (বৃখারা, হা/১৭৩৩; মুসলিম, 
হ/৩২২৩)। হাদীছটি হজ্জ ও ওমরার রুকন উল্লেখ করার সময় 
গত হয়ে গেছে। 


58 


হজ্জ ও ওমরার মুস্তাহাবসমূহ 

হজ্জের এসব কর্মকে মুস্তাহাব বলে, যেগুলি নেকী প্রাপ্তির 
আশায় হাজীদের বাস্তবায়ন করা উচিৎ; তবে তা অপরিহার্য নয়। 
কোন হাজী এগুলি ছেড়ে দিলে যেমনিভাবে তার উপর দম 
ওয়াজিব হবে না, তেমনি সে পাপীও হবে না। তবে অপছন্দ এবং 
অবজ্ঞাবশতঃ ছেড়ে দিলে গোনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

‘সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, 
সে আমার দলভুক্ত নয়’ (বৃখারাী, হা/৫০৬৩; মুসলিম, হা/১৪০১)। 
হাদীছটিতে সুন্নাত বলতে পবিত্র কুরআন ও হাদীছে উল্লেখিত 
ফরয, ওয়াজিব এবং মুস্তাহাবসমূহ উদ্দেশ্য। হজ্জের অনেকগুলি 
মুস্তাহাব রয়েছে; তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: হজ্জ ও ওমরার 
উদ্দেশ্যে মক্কায় আগমনকারী কর্তৃক প্রথম ত্বওয়াফে ‘রমল’ এবং 
‘ইযত্বিবা’ করা। ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা বা 
স্পর্শ করা অথবা ইহার দিকে ইশারা করা এবং আল্লাহু আকবার 


59 


বলা। রুকনে ইয়ামানী স্পর্শ করা। ফরয, ওয়াজিব বা নফল যে 
কোন ত্বওয়াফের পরে দুই রাক‘আত ছালাত আদায় করা এবং 
যমযম পানি পান করা। ছাফা-মারওয়া পাহাড়দ্বয়ে আরোহণ করে 
ক্লিবলামুখী হয়ে দো‘আ করা। সাঈর সময় দুই সবুজ বাতির 
মাঝখানে জোরে চলা। তারবিয়ার দিনে অর্থাৎ ৮ তারিখে মিনায় 
অবস্থান করা। প্রথম এবং দ্বিতীয় জামরায় কংকর নিক্ষেপের পর 
হাত তুলে দো'আ করা। কংকর নিক্ষেপের সময় তাকবীর দেওয়া 
ইত্যাদি। 


60 


হজ্জ ও ওমরার ইহরাম বাঁধার সময়-কাল এবং মীক্কাতসমূহ 


হজ্জ ও ওমরার মীক্কাতসমূহ বলতে এসব স্থানকে বুঝায়, 
যেসব স্থান দিয়ে হজ্জ ও ওমরা পালনকারী অতিক্রম করলে তার 
জন্য সেখান থেকে ইহরাম বাঁধা অপরিহার্য হয়ে যায়। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মীক্কাতসমূহের বিশদ 
বৰ্ণনা এসেছে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 


LNG ELS ll JY cds 5 Sle fe 2 3 
S93 55 58 LL dl PSG Jd SHE PYG ed 
Eis 595 DS S33 IE 5 A ESN Se SjE be Sele 

‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মদীনাবাসীর জন্য 
ক্কারনুল মানাযিল এবং ইয়েমেনবাসীর জন্য ইয়ালামলামকে মীক্কাত 
হিসাবে নির্ধারণ করেছেন। (তিনি বলেছেন), এসব এলাকার 
অধিবাসীদের মধ্যে যারা হজ্জ ও ওমরা করতে চায় এবং তারা 
ব্যতীত যারাই এসব এলাকা দিয়ে হজ্জ ও ওমরা করতে আসবে, 
এগুলি তাদের সকলের মীক্কাত। যারা এসব এলাকার ভেতরে 
বসবাস করে, তারা তাদের অবস্থান থেকেই ইহরাম বাঁধবে; 


61 


এমনকি মক্কাবাসী মক্কা থেকে’ (বৃখারী, হা/১৫২৪; মল্সলিম, 
হ!/২৮০৩)। মক্কাবাসী কর্তৃক তাদের বাড়ী থেকে ইহরাম বাঁধার 
বিষয়টি শুধুমাত্র হজ্জের সাথে নির্দিষ্ট। কেননা ওমরা করতে হলে 
তাদেরকে হারাম এলাকার বাহির থেকে ইহরাম বাঁধতে হয়। 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) কে তান‘ইমে ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন (বৃখারা 
হা/১৭৬২: মুসলিম, হা/২৯১০, আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) 
থেকে বর্ণিত)। উপরোক্ত হাদীছ দু’টিতে মক্কাবাসী এবং তাদের 
মত যারা, তাদের সবাইকে হজ্জ-ওমরায় হারাম এবং হালাল 
এলাকার মধ্যে সমন্বয় সাধন করতে বলা হয়েছে। এই মীক্কাত 
চারটি ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বর্ণিত হাদীছেও এসেছে 
(রৃখারী, হ/১৩৩; মুসলিম, হ/২৮০৫)। আর পঞ্চম মীক্কাত হচ্ছে 
‘যাতু ইর্ক্'' ইহা ইরাকবাসীদের মীক্কাত। আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) বর্ণিত হাদীছে উপরোক্ত মীক্কাত চতুষ্টয়ের সাথে এই 
পঞ্চম মীক্কাতও উল্লেখিত হয়েছে (নাসাঈ; হা/২৬৫৬, সনদ 
ছহীহ; বণনাকারাগণ সবাই নিভর্রযোগ্য (০)। আয়েশা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) বর্ণিত অন্য হাদীছে শুধু এই মীক্কাতটির 
কথাও এসেছে, ‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
ইরাকবাসীদের জন্য যাতু ইর্ক্ককে মীক্কাত হিসাবে নির্ধারণ 
করেছেন’ (আবু দাউদ, হা/১৭৩৯, ইমাম আবু দাউদের উত্তাদের 


62 


পর থেকে শুরু করে সনদের বারী সবাই ইমাম নাসা“ঈর সনদের 
রাবী) তবে ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর হাদীছে 
বর্ণিত আছে, ‘কুফা ও বাছরা বিজিত হলে এসব এলাকার 
লোকজন ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু)-এর নিকটে এসে বলল, হে 
আমীরুল মুমিনীন! রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
নাজ্দবাসীর জন্য ক্কারনুল মানাযিলকে মীক্কাত হিসাবে নির্ধারণ 
করে দিয়েছেন। কিন্তু সেটি আমাদের রাস্তায় না পড়ায় সেখানে 
যেতে আমাদের কঠিন হয়। তিনি বললেন, তোমরা দেখ, 
অতঃপর তিনি তাদের জন্য যাতু ইর্ক্ক নির্ধারণ করে দিলেন’ 
(বৃখারী, হা/১৫৩১)। নহ হাযাছে ব্যথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যাতু ইর্ক্ককে ইরাকবাসীর মীক্কাত 
Se A BCT ET COE 
এর জানা না থাকায় তিনি ইজতেহাদ করে তাদের জন্য এটি 
নির্ধারণ করে দেন এবং তাঁর ইজতেহাদ হক্কের সাথে হুবহু মিলে 
যায়। 

উক্ত মীক্কাতসমূহের কোনোটিই অতিক্রম করবে 
না, সে মীক্কাত বরাবর পৌঁছলে সেখান থেকেই ইহরাম বাঁধবে, 
চাই সে স্থল পথ দিয়ে আসুক অথবা আকাশ পথ বা পানি পথ 
দিয়ে আসুক। কেউ মীক্কাতে পৌঁছার আগে ইহরাম বাঁধলে তার 


63 


ইহরামও শুদ্ধ হবে, তবে তা অনুত্তম বিবেচিত হবে। ইবনুল 
মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত পোষণ করেছেন, যে 
ব্যক্তি মীক্কাতে পৌঁছার পূর্বে ইহরাম বাঁধবে, সে মুহরিম হিসাবে 
গণ্য হবে’ (আল-ইজম৷/৫8)৷ 


যে ব্যক্তি হজ্জ বা ওমরার ইচ্ছা ছাড়াই মীক্কাত দিয়ে 
অথবা মীক্কাত বরাবর স্থান দিয়ে অতিক্রম করবে, তার জন্য 
সেখান থেকে ইহরাম বাঁধা অপরিহার্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী 6741; & 51 ১৩ “যে ব্যক্তি 
হজ্জ বা ওমরা করতে চায়’ প্রমাণ করে যে, এই হুকুম হজ্জ বা 
ওমরা পালনকারী ব্যতীত অন্যদের জন্য প্রযোজ্য নয়। 


আর যে ব্যক্তি তার জন্য নির্ধারিত মীক্কাত থেকে ইহরাম 
না বেঁধে তা অতিক্রম করে চলে আসে; যেমন কোন ইয়েমেনী 
যদি তার মীক্কাত ইয়ালামলাম অতিক্রম করে প্রথমে মদীনায় 
আসে অথবা কেউ যদি বিমান যোগে জেদ্দায় পৌঁছে সেখান থেকে 
অতঃপর মদীনাবাসীর মীক্কাত যুল-হুলায়ফা থেকে ইহরাম বাঁধে, 
তাহলে তাতে কোন সমস্য নেই। কেননা সে তার মীক্কাত থেকে 
ইহ্রাম বাঁধার ইচ্ছাই করে নি; বরং যিয়ারতের উদ্দেশ্যে মদীনায় 


64 


আসার পথে সে তার মীক্কাত অতিক্রম করেছে এবং পরবর্তীতে 
মদীনার মীক্কাত থেকে ইহরাম বেঁধেছে। 


কিন্তু যে ব্যক্তি তার মীক্কাত থেকে ইহরাম বাঁধার পর 
জেদ্দায় পৌঁছল এবং সেখান থেকে তাকে সরাসরি মদীনায় আসার 
জন্য বলা হল, সে ইহরাম অবস্থাতেই থাকবে। কেননা যে ব্যক্তি 
হজ্জের কার্যাবলী শুরু করেছে, তার জন্য তা পূর্ণ করা ওয়াজিব 
হয়ে যায়। মহান আল্লাহ বলেন, 


[\A7 5,5] ৰৰ্ঞ EAE |. 
‘আর তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে হজ্জ ও ওমরা পূর্ণ কর’ 
(বাক্ধারাহ ১৯৬)। 


ইহরাম বাঁধার সময়-কাল বলতে এসব মাসকে বুঝানো 
হয়েছে, যেগুলিতে হজ্জ ও ওমরার ইহরাম বাঁধা যায়। বছরের সব 
কয়টি মাসেই ওমরা করা যায়। কেননা কোনো মাসকে ওমরার 
জন্য নির্দিষ্ট করে নেওয়ার কোন দলীল নেই। তবে হজ্জের ইহরাম 
বাঁধার জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। আর সেগুলি হচ্ছে, 
শাওয়াল, যুল-ক্কা'্দাহ এবং যুল-হিজ্জাহ মাসের প্রথম দশ দিন। 
মহান আল্লাহ বলেন, 


65 


JG 5444 V5 S55 NH EST Se BB 0 ESS LH ES) 
[Nav 5 5] লা ERE 

হজ্জের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। এসব মাসে 

যে ব্যক্তি হজ্জের ইহরাম বাঁধবে, তার জন্য হজ্জে স্ত্রী সহবাস করা, 
অশোভন কোন কাজ করা এবং ঝাগড়া-বিবাদ করা জায়েয নয়’ 
(বাৱ্যারাহ ১৯৭)। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণিত 
একটি আছারে* এই মাসগুলির বর্ণনা এসেছে, ইমাম বুখারী 
আল্লাহ্র বাণী: ‘হজ্জের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে’ 
অনুচ্ছেদে আছারটিকে 'মু'আল্লাক্'' হিসাবে উল্লেখ করেছেন। 
ইমাম হাকেম বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী এটিকে ছহীহ ও 
“মাওচুল“” সূত্রে বর্ণনা করেছেন এবং হাফেয যাহাবী তাঁকে সমর্থন 


* আছার বলতে বুঝায়, সাহাবা কিংবা তাবে'ঈদের কোনো বাণীকে ৷ যা তাঁরা 
কুরআন ও সুন্নাহর ব্যাখ্যায় কিংবা এতদসংক্রান্ত কোনো ফিকহী দৃষ্টিকোণ 
ব্যাখ্যা করেছেন [সম্পাদক] 

 মুণআল্লাক অর্থ সে হাদীস বা বর্ণনা যার সনদ যার থেকে তা বর্ণিত হয়েছে 
তার কাছ থেকে পরম্পরা দ্বারা সংযুক্ত হয় নি। যেমন ইমাম বুখারী বললেন 
যে, ‘ইবন উমর এটা বলেছেন’। অথচ ইমাম বুখারী ও ইবনে উমরের মাঝে 
অনেক বর্ণনাকারী রয়েছেন, কারণ ইমাম বুখারী ও ইবন উমরের মাঝে বহু 
বছরের পার্থক্য রয়েছে। [সম্পাদক] 

‘* মাওচছুল হচ্ছে সে হাদীস বা বর্ণনা, যার সনদ যার থেকে তা বর্ণিত হয়েছে 


তার কাছ থেকে বর্ণনা পরম্পরা দ্বারা সংযুক্ত হয়েছে [সম্পাদক] 
66 


করেছেন। হাফেয ইবনে কাছীর (রহেমাহুল্লাহ) তাঁর তাফসীরে 
আছারটিকে ওমর, আলী, ইবনে মাসউদ, ইবনে যুবায়ের এবং 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুম)-এর দিকে সম্বন্ধিত করেছেন। 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘হজ্জের মাসগুলিতে 
ছাড়া অন্য মাসে হজ্জের ইহরাম বাঁধা যাবে না। কেননা হজ্জের 
নিয়ম হচ্ছে, হজ্জের মাসসমূহে ইহার ইহরাম বাঁধা’ (ছহীহ ইবনে 
বুযায়মা, হা/২৫৯৬, বৃখারীর শতর্নুযায়ী হাদীছটি ছহীহ)। ইমাম 
বুখারী ‘আল্লাহ্‌র বাণী: হজ্জের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে’ 
অনুচ্ছেদে আছারটিকে ‘মু'আল্লাক্ক’ হিসাবে উল্লেখ করেছেন; তিনি 
বলেছেন, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, “সুন্নাত 
হচ্ছে, হজ্জের মাসসমূহ ছাড়া অন্য মাসে হজ্জের ইহরাম বাঁধা 
যাবে না’। আর ছাহাবীর উক্তি (,.)। 4) সুন্নাত হচ্ছে.’ মারফু* 
হাদীছের মত। অতএব, শাওয়াল মাসের প্রথম রাত থেকেই 
হজ্জের ইহরাম বাঁধার বৈধতা শুরু হয় এবং কুরবানীর দিন ফজর 


$ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে হাদীসের সনদ পৌঁছেছে, 
সেটাকে মারফু* হাদীস বলা হয়। 

অর্থাৎ সাহাবী যখন বলেন, এটা সুন্নাত। তখন তাঁর উদ্দেশ্য থাকে যে এটা 
রাসূলের সুন্নাত, বা প্রদর্শিত পথ । সেটা ফরয কিংবা ওয়াজিবও হতে পারে। 
ফিকহী দৃষ্টিকোণ থেকে যে সুন্নাত (ফরয, ওয়াজিবের চেয়ে কম তাগিদসম্পন্ন) 


সে অর্থে নয়। [সম্পাদক] 
67 


উদয় হওয়ার মধ্য দিয়ে তা শেষ হয়। শাওয়াল এবং যুল-ক্কাদাহ 
৩০ দিনে হলে মোট দিনের সংখ্যা হয় ৭০ দিন, উক্ত মাসদ্বয়ের 
কোন একটি ২৯ দিনে হলে হয় ৬৯ দিন এবং উভয় মাস ২৯ 
দিনে হলে হয় ৬৮ দিন। ঈদুল ফিতরের রাত হচ্ছে প্রথম রাত 
এবং ঈদুল আযহার রাত হচ্ছে শেষ রাত। ঈদুল আযহার পরে 
হজ্জের কতিপয় কাজ বাক্ধী থাকলেও তা এই বক্তব্যের সাথে 
মোটেও সাংঘর্ষিক নয়। কেননা এই মাসগুলিতে হজ্জের ইহরাম 
বাঁধা উদ্দেশ্য। মহান আল্লাহ বলেন, 


[Nav 355A (ES Sed 25 SS) 
‘এসব মাসে যে ব্যক্তি হজ্জের ইহ্রাম বাঁধবে..’। 


কুরবানীর রাতে ফজর উদিত হওয়ার পরে আরাফায় 
অবস্থানের সময় শেষ হওয়ার কারণে হজ্জের ইহরাম বাঁধার আর 
কোনো সুযোগই থাকে না। 


উল্লেখ্য যে, হজ্জের মাসসমূহ পূর্ণ তিন মাস না হওয়া 
সত্ত্বেও সেগুলির ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয়েছে এবং তাতে 
কোন সমস্যাও নেই। এমন ব্যবহার কুরআনের বেশ কিছু আয়াতে 
এসেছে। যেমন: মহান আল্লাহ বলেন, 


[iN ESS ELS 35) 


68 


(তাহরীম 8)। আয়াতে দু'জনের অন্তরের কথা বলা হলেও (০:5) 
‘অন্তরসমূহ’ ব্যবহার করা হয়েছে। অন্য আয়াতে এসেছে, 

ES G5 SE 3 CAL BSA 3 NSE ISLS S55 

[VA SSDI © ei SS 

‘আর স্মরণ করুন দাউদ ও সুলায়মানের কথা, যখন 

তাঁরা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিলেন। তাতে রাত্রিকালে কিছু 

লোকের মেষ ঢুকে পড়েছিল। তাদের বিচার আমার সম্মুখে ছিল’ 

(আফিয়া ৭৮)। আয়াতে দু'জন বুঝাতে বহু বচনের সর্বনাম 

(44৩) ব্যবহার করা হয়েছে৷ নিম্নোক্ত আয়াতেও দু'জন বুঝাতে 

বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে: 

[NL (LL STELLA SE SB) 

‘অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার 

মাতা পাবে ছয় ভাগের এক ভাগ’ (নিসা ১১)৷ কেননা মৃতের দুই 

বা ততোধিক ভাই থাকলে মা তিন ভাগের এক ভাগের পরিবর্তে 

ছয় ভাগের এক ভাগ পাবে। এখানে দুই ভাই বুঝাতে বহু বচন 
(5551) ব্যবহার করা হয়েছে। অন্যত্র মহান আল্লাহ বলেন, 


[cv 5750 (6 BL SG 3 IS 53) 


69 


‘অতঃপর যে ব্যক্তি তাড়াহুড়া করে প্রথম দুই দিনে চলে 
যাবে, তার কোনো পাপ নেই’ (বান্কারাহ ২০৩)। এখানে এক দিন 
এবং অর্ধ দিন বুঝাতে দ্বি-বচন (১%) ব্যবহার করা হয়েছে। 


ইহরাম বাঁধলে তার ইহরাম শুদ্ধ হবে; তবে তা ওমরার ইহরাম 
হিসাবে গণ্য হবে‘। অতএব, সে ত্বওয়াফ এবং সা‘ঈ করে মাথা 
মুণ্ডন বা সমস্ত মাথার চুল ছেটে হালাল হয়ে যাবে। এই ওমরার 
সাথে তামাতু হজ্জের কোনো প্রকার সম্পর্ক থাকবে না’। কেননা 
এই মুহরিম ব্যক্তি হজ্জের মাসসমূহে ওমরার ইহরাম বাঁধে নি। 


€ অর্থাৎ সেটি উমরার ইহরামে রুপান্তরিত হয়ে যাবে। হজ্জের ইহরাম থাকবে 
না। [সম্পাদক] 

” অর্থাৎ তামাত্ধু হজ্জ করতে হলে হজের মাসেই উমরার ইহরাম হতে হবে। 
হজের মাসের বাইরে ইহরাম করলে সেটি শুধু উমরা হবে। যেমন কেউ 
রমযানের শেষ রাত্রিতে উমরা করল, পরে মক্কায় থেকে গেল, তাহলে সে যদি 
আর উমরা না করে তবে সে মুফরিদ হিসেবে বিবেচিত হবে। তামাত্নবু হজ 
করতে হলে তাকে শাওয়াল, যিলকদ ও যিলহজ্জ মাসের প্রথম নয় দিনের 
মধ্যেই আরেকটি উমরার ইহরাম করতে হবে। পক্ষান্তরে যদি শাওয়াল মাস 
আসার পর উমরা করে, আর সে যদি নিজ দেশে ফিরে না যায়, তাহলে সে 


বছর হজ্জ করলেই সে তামাত্নু হজ্জকারী বিবেচিত হবে। [সম্পাদক] 
70 


আর সম্মানিত মাস যার উল্লেখ মহান আল্লাহ তাঁর 
বাণীতে করেছেন, 


SE FF AS 3 TE Ae BH Le HS Se SL 
A (BE El Ge BN S50 

‘নিশ্চয়ই আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে 
আল্লাহ্র কিতাব ও গণনায় মাসের সংখ্যা বারটি। তন্মধ্যে চারটি 
সম্মানিত’ (তাওবাহ ৩৬)। উক্ত আয়াতে উল্লেখিত পবিত্ৰ মাস 
চারটি হচ্ছে, যুল-ক্কা'দাহ, যুল-হিজ্জাহ, মুহাররম এবং রজব; 
তিনটি ধারাবাহিক এবং চতুর্থটি পৃথক। কারণ রজব মাস বছরের 
মাঝখানের একটি মাস, এটি ধারাবাহিকতার দিক থেকে সম্মানিত 
অন্যান্য মাসসমূহ থেকে আলাদা। যুল-হিজ্জাহ মাসে হজ্জ আদায় 
করা হয় এবং এর আগের এক মাসে মানুষ হজ্জে যায় আর 
পরের এক মাসে হজ্জ থেকে ফিরে আসে। মুহাররম এবং রজব 
সম্মানিত মাস হলেও এতদুভয় হজ্জের মাসসমূহের অন্তর্ভুক্ত নয়। 
যুল-হিজ্জাহ মাস পুরোটাই সম্মানিত মাস এবং এর প্রথম দশ দিন 
হজ্জের মাসসমূহের অন্তর্ভুক্ত। জাহেলী যুগেও আরবরা সম্মানিত 
এই চার মাসকে সম্মান করত এবং এই মাসগুলিতে তারা যুদ্ধ- 
বিগ্রহ থেকে বিরত থাকত। সেকারণে আব্দুল ক্কায়সের প্রতিনিধি 
দল রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে এমন 


71 


নির্দেশ তলব করেছিলেন, যা তারা তাদের গোত্রের লোকদেরকে 
বলবে এবং এর বিনিময়ে তারা জান্নাতে যেতে পারবে; তারা 
বলেছিলেন, ‘হে আল্লাহ্‌র রাসূল! সম্মানিত মাসসমূহ ব্যতীত অন্য 
মাসে আমরা আপনার কাছে আসতে পারব না। কেননা আমাদের 
মাঝে এবং আপনার মাঝে মুদ্বার গোত্রের কাফেরদের বসতি 
রয়েছে' (বৃখারী, হা/৫৩; মুসলিম, হা/5১১০)৷ 


আবু বাকরা (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে সম্মানিত 
এই মাসগুলির বিবরণ এসেছে (বৃখারাী, হা/৩১৯৭; মুসলিম, 
হা/৪৩৮৩)। 

হজ্জ ও ওমরার রুকন সম্পর্কে আলোচনায় এসেছে যে, 
ইহরাম হচ্ছে, হজ্জ বা উমরার কার্যাবলী শুরু করার নিয়্যত করা। 
আর এ দু'টোতে প্রবেশের নিয়্যতকে ইহরাম বলার কারণ হচ্ছে, 
এর মাধ্যমে এমন কতিপয় জিনিস নিষিদ্ধ হয়, যেগুলি এই 
ক্ষেত্রেও ঠিক এমনটি হয়। কেননা এর মাধ্যমে এমন কিছু বিষয় 
হারাম হয়ে, যেগুলি এর পূর্বে হালাল ছিল। হজ্জের ইহরাম বাঁধার 
পর যে বিষয়গুলি হারাম হয়ে যায়, সেগুলিকে ইহরাম অবস্থায় 
নিষিদ্ধ বিষয়সমূহ বলে৷ আর সেগুলি হচ্ছে ৯টি: পশম 


72 


কর্তৃক মাথা ঢেকে রাখা, পুরুষের জন্য সেলাইকৃত পোষাক 
পোষাকের স্বীয় আকৃতিতে পরিধান করা, স্থলের পশু-পাখি শিকার 
করা, বিবাহ সম্পন্ন করা, স্ত্রী সহবাস করা এবং যৌন উত্তেজনার 
সহিত স্ত্রীকে আলিঙ্গন করা। 


এক. পশম উঠানো: মাথার চুল, গোঁফ, নাভীর নীচের 
লোম, বগলের লোম বা শরীরের যে কোনো স্থানের পশম যে 
কোনো উপায়ে উঠানো। মহান আল্লাহ্‌ বলেন, 
SUE es SE 5 AG 5 Ls os Lect LAE V5) 
[a 350 CEL GBS Sale oF BE sols 3 Sle 
‘আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুণ্ডন করবে না, 
যতক্ষণ না কুরবানীর পশু যথাস্থানে পৌঁছে যায়। তোমাদের মধ্যে 
যারা অসুস্থ হয়ে পড়ে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে, তাহলে 
তার পরিবর্তে ছওম পালন করবে কিংবা ছাদাক্কা করবে অথবা 
কুরবানী করবে’ (বার্কারাহ ১৯৬)৷ মাথার চুলের মত সমস্ত 
শরীরের যে কোনো স্থানের পশমও এই বিধানের আওতায় 
পড়বে। কেননা এগুলির সবই শৌখিনতার অন্তর্ভুক্তঃ। 


£ আর ইহরাম অবস্থায় শৌখিনতার বিষয়গুলো নিষিদ্ধ । [সম্পাদক] 
73 


তবে দাড়ি চাঁছা বা ছাটা ইহরাম এবং হালাল উভয় 
অবস্থায় হারাম। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SD SAE SSNs 
‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর; গোঁফ ছাঁটো এবং 
দাড়ি ছেড়ে দাও’ (বৃখারী, হা/৫৮৯২; মুসলিম, হা/৬০২)৷ 
বুখারীতে ইবনে ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর হাদীছের শব্দ 
এসেছে এভাবে, (3 153355) ‘দাড়ি বেশী কর’। একই ছাহাবী 
বর্ণিত মুত্তাফাক্ক আলাইহ্‌-এর হাদীছে শব্দ এসেছে এভাবে, 
॥,£6৷ “দাড়ি বড় হতে দাও’ (বৃখারী, হা/৫৮৯৩; মলসলিম, 
হা/৬০০)। আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত হাদীছে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
dE SINE SGD 
‘তোমরা গোঁফ ছাঁটো, দাড়ি ছেড়ে দাও; (এর মাধ্যমে) 
তোমরা অগ্নিপূজকদের বিরোধিতা কর’ (মুসলিম, হা/৬০৩)৷ উক্ত 
হাদীছ দু'টিতে দাড়ি ছাড়ার আদেশ জ্ঞাপক চারটি শব্দ ব্যবহার 
করা হয়েছে, সেগুলি হচ্ছে: ॥৬১৷ ২১ ৬০১ এবং ১, । 
আমাদের শায়খ আব্দুল আযীয ইবনে বায (রহেমাহুল্লাহ) বলেন, 


74 


‘বর্তমান যুগে মুছীবত প্রকট আকার ধারণ করেছে৷ কারণ বহু 
মানুষ আজ এই সুন্নাতের’ বিরোধিতা করে এবং দাড়ির বিরুদ্ধে 
সংগ্রাম চালায়। তারা কাফের এবং মহিলাদের সাতে সাদৃশ্য বজায় 
রেখে সন্তুষ্টি প্রকাশ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 
রজেউন’'। আমাদের শায়খ মুহাম্মাদ আমীন শানক্কীত্বী 
(রহেমাহুল্লাহ) তাঁর বিখ্যাত তাফসীর গ্রন্থ ‘আযওয়াউল বায়ান 
(৪/৬৩০)’-এ সূরা ত্ব-হা-এর তাফসীর করতে গিয়ে হারুন এবং 
মুসা (‘আলাইহিস্সালাম)-এর আলোচনার সময় বলেন, ‘পবিত্র 
কুরআন দাড়ি ছাড়ার প্রমাণ বহন করে এবং দাড়ি ছিল 
রাসূলগণের বৈশিষ্ট্য। তিনি বলেন, 'রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম ছিলেন ঘন দাড়ি বিশিষ্ট; অথচ তিনি ছিলেন সুন্দরতম 
মানুষ। যেসব মহা পুরুষ কিসরা এবং কায়ছারের ধন-ভাপ্তার 
গ্রহণে সক্ষম হয়েছিলেন এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা 
পৃথিবী যাঁদের করতলগত হয়েছিল, তাঁদের মধ্যে কেউ দাড়ি ছাটা 
বা চাঁছা ছিলেন না'। 


* শাইখের উদ্দেশ্য রাসূলের সুন্নাত বলা, ফিকহী সুন্নাত বলা নয়। কারণ, দাঁড়ি 
রাখা ওয়াজিব ৷ এ ব্যাপারে শাইখ ইবন বাযের আলাদা গ্রন্থ রয়েছে । [সম্পাদক] 
75 


দুই, নখ কাটা: ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, 
‘সবাই একমত পোষণ করেছেন যে, মুহরিম ব্যক্তির জন্য নখ 
কাটা নিষিদ্ধ’ (আল-হইজম!/৫৭)। মহান আল্লাহ বলেন, 
[UN EE bid SY 
‘এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়’ (হজ্জ 
২৪)৷ হাফেয ইবনে কাছীর (রহেমাহুল্লাহ) উক্ত আয়াতের তাফসীর 
করতে গিয়ে বলেন, ‘আলী ইবনু আবী ত্বলহা ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণনা করেন, ‘(এর অর্থ হচ্ছে), 
মাথা মুণ্ডন করা, সাধারণ পোষাক পরা এবং নখ কাটা'ণ। আত্বা 
এবং মুজাহিদ (রহেমাহুল্লা-হ) ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 
‘আনহুমী) থেকে এমনটিই বর্ণনা করেছেন। ইকরিমা এবং 
মুহাম্মাদ ইবনে কাব (রহেমাহুল্লাহ)ও এমনটি বলেছেন’। উম্মে 
সালামাহ (রাদিয়াল্লাহু ‘আনহা) বর্ণিত হাদীছে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
i GF DLS Fos I i 56 5 53 TS 6 5p 
Lb, 


” মায়াত থেকে বুঝা যাচ্ছে যে, মুহরিম ব্যক্তি এগুলো করবে না, তারপর যখন 
হালাল হবে, তখন যেন এগুলো করে নিজেকে দৈহিক ময়লা থেকে মুক্ত করে। 


আর পবিত্র পরিচ্ছন্ন হয়ে কাবা শরীফের তাওয়াফ করবে [সম্পাদক] 
76 


‘যখন তোমরা যুল-হিজ্জাহ মাসের চাঁদ দেখবে এবং 
তোমাদের কেউ যদি কুরবানী করার ইচ্ছা করে, তাহলে সে যেন 
তার চুল এবং নখ না কাটে’ (সনসলিম, হ/৫5১৯)৷ কুরবানী 
করতে ইচ্ছুক ব্যক্তির তুলনায় মুহরিম ব্যক্তি এই নিষেধাজ্ঞার 
অধীনে পড়ার অধিক উপযুক্ত। 


তিন. সুগন্ধি ব্যবহার করা: মুহরিম ব্যক্তি শরীরে অথবা 
কাপড়ে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবে। ইবনে 
ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর হাদীছে এসেছে, 
INS SALINAS ES DUB G2 AS YG 
‘তোমরা যাফরান এবং ওয়ার্স (এক প্রকার উদ্ভিদ, যাতে 
সুগন্ধি রয়েছে) রঞ্জিত কাপড় পরবে না’ (রৃখারাী, হ/১৫৪২; 
মুসলিম, হ/২৭৯১)৷ ইয়া‘লা ইবনে উমাইয়া (রাদিয়াল্লাহু ‘আনহু) 
বলেন, জে'রানাতে সুগন্ধি মিশ্রিত জুব্বা পরিহিত অবস্থায় এক 
বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে 
এসে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! কেউ সুগন্ধি মিশ্রিত জুব্বা পরে 
ওমরার ইহরাম বাঁধলে, তার সম্পর্কে আপনার মতামত কি? তিনি 
বললেন, 
SES EVEN EUG D5 SSSLLEG Sy sh CU 
TT 


‘তোমার গায়ের সুগন্ধি তুমি তিনবার ধুয়ে ফেলো এবং 
তোমার জুব্বা খুলে ফেলো। অতঃপর তোমার ওমরার জন্য তদ্রপ 
কর, যেরূপ তুমি তোমার হজ্জের জন্য করে থাক’ (বৃখারী, 
হা/৪৩২৯; মুসলিম, হয/২৭৯৮)৷ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 
‘আনহুমা) বলেন, ‘এক ব্যক্তি মুহরিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন; এমতাবস্থায় তার উট 
তার ঘাড় ভেঙ্গে দিলে তিনি মারা গেলেন। অতঃপর রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
db 2 YG apt AS YG 453 BEES 55 Blot 

‘তোমরা পানি এবং বরই পাতা দিয়ে তাকে গোসল 
করাও। ইহরামের কাপড় দু’টি দিয়েই তার কাফন সম্পন্ন কর। 
তার দেহে কোন সুগন্ধি লাগাইও না এবং তার মাথা ঢেকো না। 
হবে’ (রৃখারাী, হ/১৮৫১; মনসলিম, হা/২৮৯২)৷ 

উপরোক্ত হাদীছসমূহ প্রমাণ করে যে, মুহরিম ব্যক্তি 
ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করবে না। কেননা এটি 
শৌখিনতার অন্তর্ভুক্ত। তবে মুহরিম ব্যক্তি ইহরাম বাঁধার পূর্বে তার 
শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারে; কাপড়ে নয়। ইহরাম বাঁধার 


78 


পর সুগন্ধি অবশিষ্ট থাকলে তাতে কোনো সমস্যা নেই। কেননা 
শরঈ ক্ায়দা হচ্ছে, :55) 335% 9 ৬ 14550) 6 5% “কিছু 
বিষয় অব্যাহত রাখা জায়েয হলেও নতুনভাবে শুরু করার ক্ষেত্রে 
তা জায়েয নয়’। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 
LS TS dln be ALLE SF 
‘ইহরাম বাঁধার সময় ইহরামের উদ্দেশ্যে এবং ইহরাম 
থেকে হালাল হওয়ার উদ্দেশ্যে ত্বওয়াফে ইফাদ্বার পূর্বে আমি 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর গায়ে সুগন্ধি লাগিয়ে 
দিতাম’ (বৃখারাী, হা/১৫৩৯; মৃসলিম, হ/২৮৪১)। আয়েশা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) আরো বলেন, 
355 bs “le Bl o- GH G2 GS il 235 IIHS) 
‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুহরিম থাকা 
অবস্থায় আমি যেন তাঁর মাথার সিঁথিতে সুগন্ধির ওজ্জ্বল্য দেখতে 
পাচ্ছি' (রখারী, হা/২৭১; মুসলিম, হা/২৮৩২)। 


79 


চার. মুহরিম ব্যক্তি কর্তৃক মাথা বা মুখের সাথে লেগে 
থাকে এমন কিছু দ্বারা মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখা; ইবনে ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর হাদীছে এসেছে, 
GLANY; LY 
“মুহরিম ব্যক্তি জামা এবং পাগড়ী কোনটাই পরবে না’ 
(রখারা, হা/১৫৪২; মুসলিম, হা/২৭৯১)। উটের আঘাতে যে ব্যক্তি 
ওয়াসাল্লাম বলেছিলেন, ‘তোমরা পানি এবং বরই পাতা দিয়ে 
তাকে গোসল করাও। ইহরামের কাপড় দু'টি দিয়েই তার কাফন 
সম্পন্ন কর। তার দেহে কোনো সুগন্ধি লাগাইও না এবং তার মাথা 
ঢেকো না। কেননা ক্রিয়ামতের দিন তাকে তালবিয়া পড়া অবস্থায় 
উঠানো হবে’ (নসলিম, হা/২৮৯৬)৷ তবে মাথা বা মুখের সাথে 
লেগে থাকে না এমন কিছু দ্বারা ছায়া গ্রহণ করা যেতে পারে। 
যেমন: ছাতা, গাড়ীর ছাদ, কাপড়, তাঁবু ইত্যাদি। কেননা জামরাতুল 
আক্কাবায় কংকর নিক্ষেপের সময় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে কাপড় দ্বারা ছায়া দেওয়া হয়েছিল (স্নসলিম, 
হা/৩১৩৮, উম্মুল হছায়ন রাদিয়াল্লাহু আনহৃমা থেকে বর্ণিত) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর হজ্জের বিবরণ সম্বলিত 
জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু 


80 


‘আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য নামিরাতে যে তাঁবু খাটানো 
হয়েছিল, তিনি সূর্যাস্ত পর্যন্ত তার মধ্যেই অবস্থান গ্রহণ 
করেছিলেন’ (মুসলিম, হা/২৯৫০)৷ 


পাঁচ, পুরুষ কর্তৃক সারা দেহ আবৃত করে- এমন সেলাই 
করা পোষাক পোষাকের স্বীয় আকৃতিতে পরা, যেমন: জামা; 
অথবা শরীরের কিছু অংশ আবৃত করে- এমন সেলাই করা 
পোষাক স্বীয় আকৃতিতে পরা, যেমন: পায়জামা, চামড়ার মোজা, 
কাপড়ের মোজা, গেঞ্জী ইত্যাদি। ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আনহুমা) বলেন, ‘এক ব্যক্তি বললেন, হে আল্লাহ্র রাসূল! মুহরিম 
ব্যক্তি কোন্‌ কোন্‌ পোষাক পরিধান করবে?’ তিনি বললেন, 
JE HUNT SLL VU BCL A AY, 
55 5 SANS EE SE 52 2S 
‘সে জামা, পাগড়ী, পায়জামা, মাথাওয়ালা জামা, মোজা 
পরিধান করবে না। তবে কারো যদি সেণ্ডেল না থাকে, তাহলে সে 
টাখনুর নীচ পর্যন্ত মোজা কেটে ফেলে তা পায়ে দিবে। 
অনুরূপভাবে তোমরা যাফরান এবং ওয়ার্স (এক প্রকার উদ্ভিদ) 
রঞ্জিত কাপড় পরবে না’ (বৃখারা, হ/১৫৪২; মুসলিম, হা/২৭৯১)৷ 
হাদীছের ভাষ্য অনুসারে সেন্ডেলের মতই বিধান হবে টাখনূর নীচ 


81 


পর্যন্ত মোজার। আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে 
টাখনুর নিচে মোজা কাটার যে নির্দেশ এসেছে তা ছিল মদীনা 
থাকা অবস্থায়; কিন্তু তিনি আরাফাতে থাকা অবস্থায় না কেটেই 
মোজা পরার নির্দেশ দেন। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বলেন, আমি আরাফাতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি, 


el 

‘যার সেণ্ডেল নেই, সে যেন মোজা পরে। অনুরূপভাবে 

কেউ যদি পরনের কাপড় না পায়, তাহলে সে যেন পায়জামা 
পরে; এই হুকুম মুহরিমের জন্য' (বুখারী, হা/১৮৪১; মুসলিম, 
হা/২৭৯৪)। তাঁর এই খুৎবা সব জায়গার হাজী শুনেছিলেন। 
অতএব, এই হাদীছ দ্বারা ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আননহুমা) 
বর্ণিত মোজা (টাখনুর নিচ থেকে) কেটে ফেলার হাদীছটি মানসূখ। 


মুহরিম তার পরনের কাপড়ের পার্শ্ব সূতা দিয়ে বাঁধতে 
পারে বা বেল্ট বাঁধতে পারে। অনুরূপভাবে সেলাই করা মানি 
ব্যাগ, সেলাই করা সেণ্ডেলও ব্যবহার করতে পারে। পরনের 
কাপড় এবং গায়ে দেওয়ার চাদরের পার্শ্ব সেলাই দ্বারা আটকানো 
থাকলে অথবা পরনের কাপড় বা গায়ের চাদরের কোনো একটি 


82 


দুই টুকরা কাপড়ের সমন্বয়ে সেলাইয়ের মাধ্যমে তৈরীকৃত হলেও 
তা পরা যাবে। কেননা এখানে সেলাই করা পোষাক পরিধান 
থেকে নিষেধাজ্ঞা উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হচ্ছে, যে পোষাক তার 
স্বাভাবিক আকৃতিতে পরা হয়। যেমন: জামা, পায়জামা। অতএব, 
যদি কেউ হজ্জ বা ওমরার ইচ্ছা নিয়ে মীক্কাত দিয়ে যায় এবং 
তার কাছে পরনের কাপড় এবং গায়ের চাদর না থাকে, তাহলে 
সে তার জামাকে পরনের কাপড়ের মত করে পরতে পারে, যদি 
তা দ্বারা তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা সম্ভব হয়। অনুরূপ 
আরেকটি জামা বা পায়জামাকে চাদরের মত করে গায়ে দিতে 
পারে অথবা পরনের কাপড় এবং গায়ের চাদর না পাওয়া পর্যন্ত 
পায়জামা পরতে পারে এবং জামাকে গায়ের চাদরের মত করে 
গায়ে দিতে পারে। 


অনুরূপভাবে মুহরিম পুরুষ আংটি, ঘড়ি ইত্যাদি পরতে 
পারে। যেমন: কেউ প্রয়োজনে তার হাঁটুতে বা গোছায় কাপড় 
অথবা অন্য কিছু বাঁধতে পারে। 


মহিলা মানুষ শরী‘আতসম্মত স্বাভাবিক যে কোন পোষাক 
পরতে পারে। হাত মোজা এবং নেক্কাবসহ মুখমণ্ডলের মাপে 
তৈরীকৃত অন্যান্য কাপড় ছাড়া তার জন্য অন্য কোন পোষাক 
নিষেধ নেই। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


83 


U5 6 br tl) ক সু) 

“মুহরিম মহিলা মুখাচ্ছাদন ব্যবহার করবে না এবং হাত 

মোজা পরবে না’ (বৃখারা হা/১৮৩৮, ইবনে ওমর (রাদিয়াল্লাহ 

“আনহম৷) থেকে বর্ণিত) তবে বেগানা পুরুষের উপস্থিতিতে সে 

তার কাপড় দ্বারা হাত এবং ওড়না দ্বারা মুখমণ্ডল ঢেকে দিবে। 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 

ls le Bl be BIS E43 ED B97 COUSIN IE 

BY Ges dG b2 Gs Use) Sic EG 5 SY Su 

SEAS Gis 


‘আমরা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে 
ইহরাম অবস্থায় থাকাকালীন সময় আরোহী পথযাত্রীরা আমাদের 
পাশ দিয়ে অতিক্রম করত। তারা আমাদের বরাবর পৌঁছলে 
আমরা আমাদের মাথার বড় চাদর টেনে মুখমণ্ডলের উপরে 
ঝুলিয়ে দিতাম এবং তারা আমাদেরকে অতিক্রম করে চলে গেলে 
আবার মুখ খুলে দিতাম’ (আবু দাউদ, হা/১৮৩৩, হাদীছটির 
সনদে দৃবর্লতা রয়েছে)। দারাক্ুতনী উম্মে সালামা (রাদিয়াল্লাহু 
‘আনহা) থেকে হাদীছটি (হা/২৭৬৪) বর্ণনা করেছেন, এই 
সনদেও আগের হাদীছের সনদের সেই দুর্বল রাবী রয়েছে; সুনানে 
সাঈদ ইবনে মানছুর-এ বুখারী ও মুসলিমের শর্ত মোতাবেক্ক 


84 


ছহীহ সনদে আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে বর্ণিত হাদীছও 
উক্ত হাদীছকে শক্তিশালী করে। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) 
বলেন, 
Ud EC ELH EUS 
‘মহিলা তার মাথার চাদর টেনে মুখমণ্ডলের উপর ঝুলিয়ে 
দিবে’ (ফাৎহল বারা ৩/৪০৬)। এর আরেকটি ‘শাহেদ'” (১৯2) 
রয়েছে, যেটি ইমাম মালেক (রহেমাহুল্লাহ) ফাতেমা বিনতুল 
মুনযির (রাদিয়াল্লাহু ‘আনহা) থেকে বর্ণনা করেন। ফাতেমা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 
(2 =; 3 lets Sut ES Ee $y 
‘আসমা বিনতে আবু বকর ছিদ্দীক্-এর সাথে ইহরাম 
অবস্থায় আমরা আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম’ (সনওয়াতবা, 
5/৩২৮)। হাদীছটি ইমাম হাকেমও বর্ণনা করেন; আসমা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, ‘পুরুষদের থেকে আমরা আমাদের 
মুখমণ্ডল ঢেকে রাখতাম এবং এর পূর্বে ইহরাম অবস্থায় আমরা 
মাথা আচড়াতাম’ (মৃজাদরাক, ১/৪৫৪, হাকেম বলেন, বুখারী ও 
মুসলিমের শতার্নুযায়ী হাদাছটি ছহীহ, কিন্তু তারা এটি বণর্না 


" শাহেদ বলা হয়, একই অর্থে অন্য সাহাবী থেকে বর্ণিত হাদীসকে ।[সম্পাদক] 
85 


করেননি: হাফেয যাহাবী (রহেমাহল্লাহ) এই তাকে সমৎ্ন 
করেছেন)। 


ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত 
পোষণ করেছেন যে, মহিলা সেলাইকৃত সব ধরনের পোষাক এবং 
মোজা পরতে পারে। সে তার মাথা এবং চুল ঢেকে রাখতে পারে। 
সে তার মুখমণ্ডলের উপর একটি কাপড় ঝুলিয়ে দিবে, যাতে সে 
বেগানা পুরুষের দৃষ্টিগোচর থেকে নিজেকে রক্ষা করতে পারে’ 
(ফাৎহল বারা, ৩/৪০৬)। এ বক্তব্যের পক্ষে ইবনে আব্দুল বার্র 
(রহেমাহুল্লাহ)ও ইজমা উল্লেখ করেছেন (আত-তামহীদ, 
১৫/১০৮) চতুর্দশ শতাব্দী হিজরীর শুরুর দিকে মহিলাদের 
বেপর্দা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তারা বেগানা পুরুষ থেকে তাদের 
মুখমণ্ডলকে ঢেকে রাখত। হাফেয ইবনে হাজার (রহেমাহুল্লাহ) 
বলেন, ‘পূর্বে এবং বর্তমানে বেগানা পুরুষ থেকে মহিলাদের 
মুখমণ্ডল ঢাকার অভ্যাস অব্যাহত রয়েছে' (ফাৎহল বারা, 
5/৩২৪) 

কেউ অজ্ঞতা বা ভুলবশতঃ উক্ত নিষিদ্ধ ৫টি বিষয়ের 
কোনটি করে ফেললে তাতে কোন সমস্যা নেই। তবে অজ্ঞ ব্যক্তি 
জানার পরে এবং ভুলকারী স্মরণ হলে দ্রুত পদক্ষেপ নিবে; 
সেলাইকৃত পোষাক পরে থাকলে খুলে ফেলবে, মাথা ঢাকলে মাথা 


86 


আলগা করে ফেলবে এবং সুগন্ধি ব্যবহার করে থাকলে তা দূর 
করবে। কেউ ইচ্ছাকৃতভাবে এগুলি করলে সে একদিকে যেমন 
পাপী হবে, অন্যদিকে তেমনি তার উপর ফিদ্ইয়া ওয়াজিব হবে। 
তবে প্রয়োজনের তাকীদে কেউ সেগুলি করলে সে গোনাহগার 
হবে না বটে, তবে তাকে ফিদ্ইয়া দিতে হবে। অবশ্য সুগন্ধির 
ক্ষেত্রে এ হুকুম প্রযোজ্য নয়। কেননা সুগন্ধি ব্যবহার মানুষের 
যরূরী কোনো বিষয় নয়। উক্ত নিষিদ্ধ বিষয়সমূহের ফিদ্ইয়া হচ্ছে, 
ছাগল যবেহ করা বা মাথাপিছু আধা ‘ছা’ হারে ছয়জন মিসকীনকে 
খাওয়ানো অথবা তিন দিন ছওম পালন করা। এ তিনটির যে 
কোন একটি বেছে নেওয়া যাবে। মহান আল্লাহ বলেন, 
55S 520s 5 3S els 5 Sly 5 anf ee SEY 
[a1 550 ELS 


‘তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ে, কিংবা মাথায় 
যদি কষ্টদায়ক কিছু থাকে, তাহলে তার পরিবর্তে ছওম পালন 
করবে, কিংবা ছাদাক্কা করবে, অথবা কুরবানী করবে’ (বাক্কারাহ 
১৯৬)৷ ছাহাবী কা‘ব ইবনে উজরা (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত 
হাদীছ উক্ত আয়াতের সংক্ষিপ্ত বক্তব্যকে স্পষ্টভাবে বর্ণনা করেছে। 
অসুস্থতার কারণে তাঁর মাথার উকুন তাঁকে কষ্ট দেওয়ায় রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে মাথা মুণ্ডন করতে বললেন 


87 


এবং তাঁকে কাফফারাহ স্বরূপ ছাগল যবেহ করা, বা মাথাপিছু 
আধা ‘ছা’ হারে ছয় জন মিসকীনকে খাওয়ানো, অথবা তিন দিন 
ছওম পালন করার আদেশ করলেন (বৃখারা হা/৪৫১৭; মুসলিম, 
হা/২৮৮৩)৷ 
পবিত্র কুরআন এবং ছহীহ হাদীছে শুধুমাত্র মাথা মুগ্ুনের 
ক্ষেত্রে এই ফিদ্ইয়ার কথা এসেছে। তবে অবশিষ্ট চারটি নিষিদ্ধ 
বিষয়ও এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। কেননা মাথা মুণ্ডনের মত 
এগুলিতেও শৌখিনতা রয়েছে। 
৬. স্থলের শিকারযোগ্য প্রাণী শিকার করা: মহান আল্লাহ 
বলেন, 
[40 SW (E2 Bl LAME Vis oA } 
‘হে ঈমানদারগণ! তোমরা ইহরাম অবস্থায় শিকারযোগ্য 
প্রাণী হত্যা করো না’ (মায়েদাহ ৯৫) 
NL CE LEU ANSE eli 29) 
(মায়েদাহ ৯৬)৷ 
[\:5 SU oe tl 5) i 7} 
88 


করো না’ (মায়েদাহ ১)৷ 
[¢ 5s (is Hs ty) 
‘যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে, তখন 
শিকার কর’ (মায়েদাহ ২)। উক্ত আয়াতসমূহ প্রমাণ করে যে, হজ্জ 
ও ওমরার ইহরাম বাঁধার পর থেকে হালাল হওয়া পর্যন্ত মুহরিম 
ব্যক্তির জন্য স্থলচর শিকারকে হত্যা থেকে বিরত থাকা ওয়াজিব। 
এমনকি শিকারকার্যে সহযোগিতা করা এবং অন্য কাউকে 
শিকারের নির্দেশনা দেওয়াও তার জন্য বৈধ নয়। আবূ ক্কাতাদাহ 
(রাদিয়াল্লাহু ‘আনহু) কতিপয় ছাহাবীর সাথে সফরে ছিলেন; কিন্তু 
তাঁরা ইহরাম অবস্থায় থাকলেও তিনি ইহরাম অবস্থায় ছিলেন না। 
সফরে তাঁরা কতগুলি বন্য গাধা দেখতে পেলেন। আবূ ক্কাতাদাহ্‌ 
(রাদিয়াল্লাহু ‘আনহু) সেগুলির মধ্যে একটি গাধীকে শিকার 
করলেন এবং তাঁরা সেই গোশত থেকে খেয়েছিলেন। তাঁরা বলেন, 
গোশত খাব? একথা বলে আমরা অবশিষ্ট গোশত সঙ্গে করে 
আনলাম। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


El ee fox A If emt 


89 


‘তোমাদের কেউ কি তাকে শিকার করতে আদেশ 
করেছে, অথবা এটির প্রতি ইশারা করেছে?’ তাঁরা বললেন, না। 
তিনি বললেন, 


SEE 2 2 Lz 185 
‘তাহলে তোমরা তার অবশিষ্ট গোশত থেকে খেতে পার’ 
(বৃখারী, হা/১৮২৪; মুসলিম, হা/২৮৫৫)। 


প্রাণীকে ইচ্ছাকৃতভাবে হত্যাকারীর বিনিময় উল্লেখ করেছেন। 
এরশাদ হচ্ছে, 


5-0 PE HT Ss JEG BB HGS IES ms 0S 5) 
DS die 3 SSCS ALS BS 51 GST US C5 rs JIE 
[46 ASML al JUG Sd CEs 


‘তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্থলচর 
শিকারকে হত্যা করবে, তার উপর এ প্রাণীর সমান বিনিময় 
ওয়াজিব হবে, যাকে সে হত্যা করেছে; দু'জন নির্ভরযোগ্য ব্যক্তি 
এর ফায়ছালা করবেন। বিনিময়ের প্রাণীটি উৎসর্গ হিসাবে কা'বায় 
পৌঁছাতে হবে, অথবা কাফফারা স্বরূপ তার উপর কয়েকজন 
দরিদ্রকে খাওয়ানো ওয়াজিব হবে, অথবা তার সমপরিমাণ ছওম 


90 


পালন করবে, যাতে সে স্বীয় কৃতকর্মের প্রতিফল আস্বাদন করে’ 
(মায়েদাহ ৯৫)৷ উক্ত আয়াতের আলোকে বলা যায়, ইহরাম 
অবস্থায় কেউ শিকারযোগ্য স্থলচর প্রাণীকে হত্যা করলে যদি তার 
সমকক্ষ কোনো গৃহপালিত পশু পাওয়া যায়, তাহলে তার সামনে 
তিনটি পথ: হয় সে হত্যাকৃত প্রাণীর সমকক্ষ প্রাণীটিকে হারাম 
এলাকায় যবেহ করে তার সম্পূর্ণ গোশত ছাদাক্কা করে দিবে, তা 
থেকে সে নিজে মোটেও খাবে না, অন্যথায় সমকক্ষ পশুটির মূল্য 
খাদ্যের হিসাবে হিসাব করে মাথাপিছু আধা ‘ছা’ হারে 
মিসকীনদের মাঝে বণ্টন করতে হবে, অথবা মিসকীনদের সংখ্যার 
সমপরিমাণ ছওম পালন করতে হবে। কিন্তু যদি হত্যাকৃত 
প্রাণীটির সমকক্ষ পশু না পাওয়া যায়, তাহলে উক্ত বিবরণ 
মোতাবেক খাদ্য খাওয়াতে হবে অথবা ছওম পালন করতে হবে। 


আয়াতটি আরো প্রমাণ করে যে, কেবলমাত্র 
ইচ্ছাকৃতভাবে হত্যাকারীর উপরেই এই বিনিময় ওয়াজিব হবে; 
ভুলবশতঃ বা অনিচ্ছাকৃতভাবে হত্যাকারীর উপরে নয়। আমাদের 
শায়খ আব্দুল আযীয ইবনে বায তাঁর “মাজমূউ ফাতাওয়া 
(59/২০৩/-তে, শায়খ মুহাম্মাদ আমীন শানক্কীত্বী ‘আযওয়াউল 
বায়ান (২/১৬৯)'-এ এবং শায়খ আব্দুর রহমান সাদী সুরা 
অভিমতটিকে প্রাধান্য দিয়েছেন। 


91 


উল্লেখ্য যে, হারাম এলাকার শিকারযোগ্য প্রাণী মুহরিম 
এবং সাধারণ মানুষ সবার উপরই হারাম; বরং সেটিকে তাড়ানোও 
হারাম। অনুরূপভাবে আল্লাহ্র ইচ্ছায় এমনিতে উদগত গাছ- 
গাছালি কাটাও হারাম। মানুষের রোপনকৃত গাছ-গাছালির ক্ষেত্রে 
এই বিধান প্রযোজ্য নয়। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বৰ্ণিত হাদীছে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Jol CG SA SETS YS 3 DEG 5s Sy 
J; Geno 54 Ns We Lox Vs WSS EE NE te EL 

‘আল্লাহ মক্কাকে হারাম এলাকা হিসাবে নির্ধারণ করেছেন। 
এটিকে আমার পূর্বে কারো জন্য হালাল করা হয়নি এবং আমার 
পরেও কারো জন্য হালাল করা হবে না। তবে আমার জন্য 
কিছুক্ষণ সেটিকে হালাল করা হয়েছিল। এখানকার তাযা ঘাস ছাটা 
যাবে না, গাছ কাটা যাবে না, শিকারযোগ্য প্রাণীকে তাড়ানো চলবে 
না এবং পতিত বস্তু উঠানো যাবে না; তবে মূল মালিকের সন্ধান 
নিতে ইচ্ছুক ব্যক্তি তা উঠাতে পারে’ (বৃখারী, হা/১৮৩৩; মুসলিম, 
হা/৩৩০২)৷ হাদীছে উল্লেখিত ১ অর্থ হচ্ছে, তাযা ঘাস। 


92 


মদীনার হারাম এলাকার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। 
ওয়াসাল্লাম বলেছেন, 
Glee (EE I ES GU Endl LS BG STE 2 SY 
GSE; 
‘নিশ্চয়ই ইবরাহীম মক্কাকে হারাম এলাকা হিসাবে ঘোষণা 
করেছেন এবং আমি মদীনার কালো পাথরবেষ্টিত দুই এলাকার 
মধ্যবর্তী অঞ্চলকে হারাম অঞ্চল হিসাবে ঘোষণা দিলাম। 
এখানকার গাছ-গাছালি কাটা যাবে না এবং শিকারযোগ্য পশু 
শিকার করা যাবে না’ (সলনসলিম, হ!/৩৩১৭)। আলী (রাদিয়াল্লাহু 
‘আনহু) হতে বৰ্ণিত হাদীছে এসেছে, 


G5 IY GES LE Yo 
“মূল মালিকের সন্ধান নিতে আগ্রহী ব্যক্তি ব্যতীত অন্য 


কারো জন্য এখানকার পতিত বস্তু উঠানো যাবে না’ (আবু দাউদ, 
হা/২০৩৫, সনদ ছহীহ) 


মূল মালিকের সন্ধান নিতে আগ্রহী ব্যক্তি ব্যতীত অন্য 
কারো জন্য দুই হারাম এলাকায় পতিত বস্তু উঠানো নিষেধ 
হওয়ার কারণ হচ্ছে, এই দুই জায়গায় মানুষ নিয়মিত যাতায়াত 


93 


করে। ফলে কেউ কোন জিনিস হারালে সে কয়েক বছর পরে 
হলেও তার হারানো জিনিস পেয়ে যাবে। আর সে কারণে মক্কা ও 
মদীনায় আমানতদার এমন কর্তৃপক্ষ থাকা উচিৎ, যারা সংরক্ষণের 
উদ্দেশ্যে মানুষের হারানো জিনিস গ্রহণ করবে এবং তার মূল 
মালিক যখনই আসুক, তা তাকে ফেরৎ দিবে। 


আর আল্লাহ যেহেতু হারাম এলাকার শিকারযোগ্য প্রাণী 
হত্যা করা হারাম করেছেন এবং তিনি এটিকে নিরাপদ করেছেন, 
সেহেতু এসব প্রাণীর খাদ্য গাছ-গাছালি, সবুজ ঘাস নষ্ট করাও 
হারাম করেছেন। ফলে এই বিধানের মাধ্যমে এসব প্রাণী হারাম 
এলাকায় যেমন তাদের নিরাপত্তা পেল, তেমনি তাদের খাবার 
ব্যবস্থাও নিশ্চিত হল। 


৭. বিবাহ সম্পন্ন করা এবং বিবাহের প্রস্তাব দেওয়া: 
উসমান ইবনে আফফান [রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

ELI; SLI; EABMNISLI Y 

‘মুহরিম ব্যক্তি নিজে যেমন বিয়ে করবে না, তেমনি 
অন্যকেও বিয়ে দিবে না এবং বিবাহের প্রস্তাবও পেশ করবে না’ 
(মুসলিম, হা/৩৪৪৬)। কোন মুহরিম কর্তৃক বিবাহ সংঘটিত হলে 


94 


উক্ত বিবাহ সঠিক গণ্য হবে না। সেজন্য উক্ত বৈবাহিক সম্পর্ক 
অব্যাহত রাখতে হলে নতুনভাবে আবার বিয়ে পড়াতে হবে। 
৮ ও ৯, স্ত্রী সহবাস করা এবং যৌন উত্তেজনার সহিত 
স্ত্রীকে আলিঙ্গন করা: মহান মহান আল্লাহ বলেন, 
J 523 5 SS SN ES Sg LH 5 Es Lil ES 
[av 550 (ESS Js 
হজ্জের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। এসব মাসে 
যে ব্যক্তি হজ্জের ইহরাম বাঁধবে, তার জন্য হজ্জে স্ত্রী সহবাস করা, 
অশোভন কোন কাজ করা এবং ঝাগড়া-বিবাদ করা জায়েয নয়’ 
(বাৰ্কারাহ ১৯৭)। আয়াতে ‘রফাছ’ (55) শব্দটি স্ত্রী সহবাস এবং 
যৌন উত্তেজনার সহিত স্বামী-স্ত্রীর আলিঙ্গন উভয়কে শামিল করে। 
অনুরূপভাবে ইহা অশোভন কথা এবং কাজকেও শামিল করে। 
‘ফুসুক্’ (5,3) শব্দটি যাবতীয় পাপাচারকে বুঝায়। অনর্থক এবং 
হিংসা-বিদ্বেষ মূলক তর্ক-বিতর্ক ও ঝগড়া বুঝাতে ‘জিদাল’ (94) 
শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে হক্ককে বিজয়ী করার উদ্দেশ্যে 
বিতর্ক করা যায়; বরং তা করা উচিৎ। মহান আল্লাহ বলেন, 


[No (SS 2 BL ds) 


95 


‘তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করুন’ (নাহৃল 5১২6)৷ 
অন্য আয়াতে এসেছে, 


(Ce AE AN sl 2 SNL SS RS Ys 3 
[£1 :0SCll] 
‘তোমরা উত্তম পন্থা ব্যভঠীত আহলে কিতাবদের সাথে 
তর্ক-বিতর্ক করবে না। তবে তাদের সাথে নয়, যারা তাদের মধ্যে 
যুলম করেছে’ (আনকাবৃত ৪৬) । 
মুহরিম অবস্থায় স্ত্রী সহবাস করলে বা যৌন উত্তেজনার 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদীছ পাওয়া 
যায় না। তবে এ বিষয়ে ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) 
থেকে কতিপয় আছার বর্ণিত হয়েছে। আমর ইবনে শু'আইব তাঁর 
পিতা থেকে বর্ণনা করেন, ‘এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর নিকটে এসে ইহরাম অবস্থায় স্্রী 
সহবাসকারী সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি আব্দুল্লাহ ইবনে 
ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর দিকে ইশারা করে তাঁকে 
জিজ্ঞেস করতে বললেন। শু'আইব বলেন, লোকটি আব্দুল্লাহ ইবনে 
ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) না চেনায় আমি তার সাথে গেলাম। 
লোকটি ইবনে ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা) কে জিজ্ঞেস করলে 


96 


তিনি জবাবে বলেন, ES ‘তোমার হজ্জ বাতিল হয়ে 
গেছে’'। লোকটি বললেন, এখন আমার করণীয় কি? তিনি 
বললেন, 

LG SI UE ESN BG GALS UES; SOE Eh 

‘লোকদের সাথে বেরিয়ে যাও এবং তাদের মত তুমিও 
হজ্জের কার্যাবলী সম্পন্ন কর। তবে আল্লাহ বাঁচালে আগামী বছর 
আবার হজ্জ করবে এবং একটি ফিদ্ইয়া দিবে’। (শু‘আইব বলেন) 
অতঃপর লোকটি আমার সাথে আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু 
‘আননহুমা)-এর নিকটে গিয়ে তাঁকে সবকিছু বললেন। এবার তিনি 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর নিকটে গিয়ে জিজ্ঞেস 
করতে বললেন। শু‘'আইব বলেন, আমি তার সাথে ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু ‘আননহুমা)-এর নিকটে গেলাম এবং তাঁকে জিজ্ঞেস 
করা হলে তিনিও ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর মত 
জবাব দিলেন। অতঃপর লোকটি আমার সাথে আবার আব্দুল্লাহ 
ইবনে আমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর নিকটে এসে তাঁকে 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর বক্তব্য শুনালেন এবং 
বললেন, এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, 


SEL ES EE) 


97 


২/৬৫, তিনি বলেন, হাদাছটির রাবীগণ নিভর্রযোগ্য এবং হাফেয। 
৬আহইব ইবনে মুহাম্মাদ যে তার দাদা আবুল্লাহ ইবনে আমর 
(রাদিয়ালাহ “আনহৃম)-এর কাছ থেকে হাদীছ শুনেছেন, এই 
হাদীছটি তারও বাস্তব এবং নিশ্চিত প্রমাণ। হাফেয যাহাবী 
হাকেমকে সম্র্ন করেছেন)। ইমাম বায়হাক্কী (রহেমাহুল্লাহ) 
হাকেমের সূত্রে হাদীছটি বর্ণনার পর বলেন, ‘এর সনদ ছহীহ 
এবং হাদীছটি আরো প্রমাণ করে যে, শু'আইব ইবনে মুহাম্মাদ 
ইবনে আব্দুল্লাহ তাঁর দাদা আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু 
‘আনন্ুমা)-এর কাছ থেকে হাদীছটি শুনেছেন’ (সুনানে কুবরা, 
২/৬৫)৷ যাহোক, উক্ত আছারে আব্ুুল্পাহ ইবনে আমর, আব্বুল্াহ 
ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা)- 
এর সর্বসম্মতিতে প্রমাণিত হয় যে, ইহরাম অবস্থায় স্ত্রী 
সহবাসকারীর হজ্জ নষ্ট হয়ে যাবে; তবে হজ্জের অবশিষ্ট কার্যাবলী 
তাকে পূর্ণ করতে হবে। আর পরবর্তী বছর তাকে আবার হজ্জ 
আদায় করতে হবে এবং একটি ফিদ্‌ইয়া দিতে হবে। তাঁদের 
সবার উক্তি ‘লোকদের সাথে বেরিয়ে যাও এবং তাদের মত তুমিও 
হজ্জের কার্যাবলী সম্পন্ন কর। তবে আল্লাহ বাঁচালে আগামী বছর 
আবার হজ্জ করবে এবং একটি ফিদ্ইয়া দিবে’ প্রমাণ করে যে, 


98 


প্রাথমিক হালাল হওয়ার পূর্বেই এঁ ব্যক্তি কর্তৃক স্ত্রী সহবাস 
সংঘটিত হয়েছিল। 


প্রাথমিক হালাল হওয়ার পূর্বে স্ত্রী সহবাস করলে একটি 
উট কুরবানী করে তার গোশত হারাম এলাকার দরিদ্রদের মাঝে 
বণ্টন করে দিতে হবে। পক্ষান্তরে প্রাথমিক হালালের পরে স্তর 
সহবাস করলে সর্বসম্মতিক্রমে তার হজ্জ নষ্ট হবে না এবং 
এক্ষেত্রে তাকে একটি ছাগল ফিদ্ইয়া দিতে হবে। 


আর ওমরার ক্ষেত্রে বিধান হচ্ছে, সা*ঈ অথবা ত্বওয়াফের 
পূর্বে স্ত্রী সহবাস করলে ওমরা নষ্ট হয়ে যাবে। তবে এঁ ওমরা 
সম্পন্ন করতে হবে এবং প্রথম ওমরার মীক্কাত থেকে ইহরাম 
বেঁধে নতুন আরেকটি ওমরা করতে হবে। সাথে সাথে তাকে 
একটি ফিদ্ইয়াও দিতে হবে৷ এক্ষেত্রে ফিদ্ইয়া হচ্ছে, ছাগল 
যবেহ করে তার গোশত হারাম এলাকার দরিদ্রদের মাঝে বণ্টন 
করে দেওয়া। পক্ষান্তরে যদি সে সাঈর পরে এবং মাথা মুণ্ডন বা 
চুল ছাটার পূর্বে স্ত্রী সহবাস করে, তাহলে তার ওমরা নষ্ট হবে না। 
তবে তাকে একটি ছাগল ফিদ্‌ইয়া দিতে হবে। অবশ্য যদি যৌন 
উত্তেজনার সহিত স্বামী-স্ত্রী পরস্পরে আলিঙ্গন করে এবং বীর্যপাত 
ঘটে, TEN OTN CC 
অবস্থায় হাদ্দ অর্থাৎ শরী‘আত কর্তৃক নির্ধারিত শান্তি ওয়াজিব হয় 


99 


না। তাছাড়া যে সহবাসের মাধ্যমে হজ্জ নষ্ট হয়, এটি সে পর্যায়ের 
নয়। তবে প্রাথমিক হালালের পূর্বে এমনটি করে থাকলে তাকে 
উট ফিদ্ইয়া দিতে হবে। আর প্রাথমিক হালালের পরে করলে 
ছাগল ফিদ্ইয়া দিতে হবে। 


উক্ত বিধিবিধান পুরুষের মত মহিলাদের ক্ষেত্রেও 
প্রযোজ্য। তবে স্ত্রীকে যদি একাজে বাধ্য করা হয়, তবে তার উপর 
ফিদ্ইয়া ওয়াজিব হবে না। 


হজ্জ ও ওমরার সংক্ষিপ্ত এবং বিস্তারিত নিয়ম 


এক নযরে ওমরাঃ মীক্কাত থেকে ইহরাম বাঁধবে। হারামে 
পৌঁছে ত্বওয়াফ এবং সাঈ করবে। অতঃপর মাথা মুণ্ডন করে বা 
চুল ছেটে হালাল হয়ে যাবে। ওমরার ক্ষেত্রে মক্কাবাসীদেরকে 
হারাম এলাকার বাহির থেকে ইহরাম বাঁধতে হবে। 


এক নযরে হজ্জঃ বহিরাগত হাজীরা নিজ নিজ মীক্কাত 
থেকে এবং মক্কাবাসী ও সেখানে অবস্থানকারীরা মন্কা থেকেই 
ইহরাম বাঁধবে। ক্কিরান এবং ইফরাদ হজ্জ পালনকারী ত্বওয়াফে 
ক্লুদূম বা আগমনী ত্বওয়াফ করবে এবং ছাফা-মারওয়া সা'ঈ 
করবে। তবে ত্বওয়াফে ইফাদ্বার পরে সা'ঈ করতে চাইলে তারা 
এই সা'ঈ পিছিয়ে দিতে পারে। ৮ই যিল-হজ্জের দিনের বেলায় 
এবং ৯ই যিল-হজ্জের রাতে হাজীরা মিনায় থাকবে। অতঃপর 

100 


তারা আরাফায় অবস্থান এবং মুযদালিফায় রাত্রিযাপন করতে 
যাবে। ঈদের দিন জামরাতুল আক্কাবায় কংকর নিক্ষেপ করবে, 
তার উপর কুরবানী থাকলে কুরবানী করবে, মাথা মুণ্ডন বা চুল 
ছাটবে, ত্বওয়াফে ইফাদ্বা করবে এবং তামাত্নু হজ্জ পালনকারী হলে 
ছাফা-মারওয়া সা‘ঈ করবে। অনুরূপভাবে ক্কিরান ও ইফরাদ হজ্জ 
পালনকারী ত্বওয়াফে ক্কৃদুমের সাথে সা‘ঈ না করে থাকলে তারাও 
এসময় সা‘ঈ করবে। অতঃপর তাশরীক্কের দিনগুলিতে মিনায় 
রাত্রিযাপন করবে এবং প্রত্যেকদিন সূর্য ঢলে যাওয়ার পরে তিন 
জামরাতেই কংকর নিক্ষেপ করবে। অতঃপর মকন্কা ত্যাগের সময় 
বিদায়ী সাত চক্কর ত্বওয়াফ করে মক্কা ছাড়বে। 
হজ্জ ও ওমরার বিস্তারিত নিয়ম 
ইহ্রামের প্রস্তুতি 
হজ্জ ও ওমরা পালনেচ্ছু মুসলিম ব্যক্তি মদীনার মত 
মীক্কাতের নিকটবতী কোন স্থান থেকে গাড়ী যোগে মক্কায় আসতে 
চাইলে বাড়ী থেকেই সে ইহরামের প্রস্তুতি নিতে পারে। ইহরামের 
প্রস্তুতি হিসাবে প্রয়োজন দেখা দিলে নখ কাটবে, গোঁফ ছাটবে, 
নাভীর নীচের চুল চেছে ফেলবে, বগলের লোম ছাফ করবে। 
অতঃপর ইহরামের জন্য গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে 
এবং পরনের কাপড় ও গায়ের চাদর পরবে। অতঃপর মীক্কাত 


101 


থেকে ইহরাম বাঁধবে। সে যদি যুল-হিজ্জাহ মাসের প্রথম দশক 
শুরু হওয়ার পরে ইহরাম বাঁধে এবং কুরবানী করতে চায়, তাহলে 
চুল, নখ কোনটিই কাটবে না। উম্মে সালামা (রাদিয়াল্লাহু ‘আনহা) 
বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

i GE DAL Bos I mis 506 2 5 SS 6 yo 


Lisl 


‘যখন তোমরা যুল-হিজ্জাহ মাসের চাঁদ দেখবে এবং 
তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা পোষণ করবে, তখন সে 
যেন তার চুল-নখ না কাটে’ (ম্লসলিম, হা/৫১১৯)৷ তবে যুল- 
হিজ্জাহ্র প্রথম দশকে সম্পাদিত ওমরা থেকে হালাল হওয়ার 
জন্য যে চুল ছাটা হয়, তা এই হুকুমের মধ্যে পড়বে না। কেননা 
তা ওমরার একটি ওয়াজিব কাজ। 


কেউ যদি দূর থেকে গাড়ী যোগে হজ্জ বা ওমরা করতে 
আসে, তাহলে সে মীক্কাতে নামবে এবং যা কিছু কাটা বা ছাটা 
দরকার, করবে। অতঃপর ইহরামের জন্য গোসল করে পরনের 
কাপড় এবং গায়ের চাদর পরবে। তারপর ইহরাম বাঁধবে। যেমন: 
কোনো ইয়েমেনী যদি ইয়ালামলাম অতিক্রম করে, তাহলে সে 
সেখানে নেমে উক্ত কাজগুলি করবে। তবে সে যদি বিমান যোগে 
আসে, তাহলে তার দেশ থেকেই গোসলসহ ইহরামের যাবতীয় 


102 


প্রস্তুতি সম্পন্ন করবে। অতঃপর বিমান মীক্কাত বরাবর আসলে 
অথবা মীক্কাতের নিকটবর্তী হলে ইহ্রাম বাঁধবে। 


ইহরাম 
১. হজ্জ বা ওমরার কার্যাবলী শুরু করার নিয়তকেই 
ইহরাম বলে। অতএব, নিয়্যত ছাড়া কেউ মুহরিম হবে না। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
sl ICE 


প্রত্যেকটি আমল নিয়্যতের উপর নির্ভরশীল’ (বৃখারী 
হা/১; মুসলিম, হ/৪৯২৭)৷ নিয়্যতবিহীন ইহরামের কাপড় পরাকে 
ইহরাম বলা যায় না; বরং ইহা ইহরাম বাঁধার প্রস্তুতি হিসাবে গণ্য। 
অতএব, সে যে প্রকারের হজ্জ করতে চায়, মনে মনে তার নিয়্যত 
করবে। তামাতু হজ্জ করতে চাইলে ওমরার নিয়্যত করবে, ইফরাদ 
হজ্জ করতে চাইলে শুধু হজ্জের নিয়্যত করবে এবং ক্কিরান হজ্জ 
করতে চাইলে হজ্জ ও ওমরা উভয়ের নিয়্যত করবে। হজ্জের 
মাসগুলিতে স্থলপথ, আকাশ পথ বা পানি পথে মীক্কাত অতিক্রম 
করলে অথবা মীক্কাত বরাবর স্থানে পৌঁছলে উক্ত নিয়্যত করতে 


103 


হয়। আর হজ্জের মাসগুলি হচ্ছে, শাওয়াল, যুল-ক্কাণ্দাহ এবং যুল- 
হিজ্জাহ মাসের প্রথম দশক। তবে হজ্জের মাসগুলির বাইরে অন্য 
মাসে কেউ যদি মীক্কাত অতিক্রম করে বা মীক্কাত বরাবর স্থানে 
পৌঁছে, তাহলে সে শুধুমাত্র ওমরার ইহরাম বাঁধবে এবং হজ্জের 
সাথে এই ওমরার কোনরূপ সম্পর্ক থাকবে না। 


২. মুহরিম ব্যক্তি মনে মনে যে নিয়্যত করেছে, তা মুখে 
উচ্চারণ করা ভাল। সে তার হজ্জের প্রকার অনুযায়ী বলবে, এ 
দিতে ওমরার জন্য হাযির), বা ৬ এরর ‘লাব্বাইক হাজ্জান’ 
অথবা ৬45 56 এুব্ৰ ‘লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান’ (অর্থ: 
আমি আপনার ডাকে সাড়া দিতে ওমরা ও হজ্জের জন্য হাযির)। 
কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ক্রিরান হজ্জ করেন 
এবং একসাথে হজ্জ ও ওমরার নিয়্যত করেন। আনাস (রাদিয়াল্লাহু 
‘আনহু) বলেন, 

SG EE DE I dl Sle dl Yo- DIS Ea) 

‘আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
'লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান' বলতে শুনেছি' (মনসলিম, 
হ/২৯৯৫)। অনুরূপভাবে ‘লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান’ (অর্থ: 


104 


হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিতে ওমরার জন্য হাযির), 
বা ‘লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান’ অথবা ‘লাব্বাইকা আল্লাহুম্মা 
উমরাতান ওয়া হাজ্জান’ও পড়া যায়। জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) 
বলেন, ‘আমরা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে 
হাজ্জ’। অতঃপর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
আমরা তা-ই করেছিলাম’ (রৃখারী, হা/১৫৭০)৷ 

হজ্জ এবং ওমরার নিয়্যত ব্যতীত অন্য কোনো ইবাদতের 
নিয়্যত মুখে উচ্চারণ করা যাবে না। যেমন; ত্বওয়াফ, সা'ঈ, 
ছালাত, যাকাত, ছিয়াম ইত্যাদির নিয়্যত। কেননা অন্য ক্ষেত্রে 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীছ বর্ণিত হয়নি। 
অন্যান্য ইবাদতে মুখে নিয়্যত উচ্চারণ করা যদি কল্যাণকর হত, 
তবে ছাহাবায়ে কেরামসহ এই উম্মতের অন্যান্য সালাফে ছালেহীন 
তা করতেন। 

৩. মুহরিম ব্যক্তি ইহরাম বাঁধার সময় শর্ত জুড়ে দিতে 
পারে। সে বলতে পারে, $০ ৫:০ ৮9 3৮ $5 ৩% 
(উচ্চারণ: ফাইন হাবাসানী হা-বিস্ুন ফামাহিলী হায়ছু হাবাসতানী), 
অর্থ: যদি আমার হজ্জ ও ওমরা পালনে কোন বাধা আসে, তাহলে 


105 


(হে আল্লাহ!) যেখানে আপনি আমাকে বাধা দিবেন, সেখানেই 
আমার হালাল হওয়ার স্থান গণ্য হবে। আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) বলেন, 
EINE 5 AIS ELS E-s le Bl be- EH FS 
ale dl be EU IG LEH EIT MTS GEG 
Ee NEE REE 
নিকট রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আসলে দ্ুবা*'আহ 
বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি হজ্জ করতে চাই; কিন্তু আমি 
অসুস্থ? নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হজ্জ 
করতে যাও এবং এই বলে শর্ত কর যে, (হে আল্লাহ্‌!) আপনি 
যেখানেই আমাকে বাধা দিবেন, সেখানেই আমার হালাল হওয়ার 
স্থান গণ্য হবে’ (বৃখারী হা/৫০৮5; মুসলিম, হা/২৯০৩)। এরূপ 
শর্তারোপ করার উপকার হচ্ছে এই যে, মুহরিম ব্যক্তি অসুস্থতা বা 
সড়ক দুর্ঘটনার কারণে যদি হজ্জ বা ওমরা পালন করতে ব্যর্থ 
হয়, অথবা তাকে হজ্জ বা ওমরা শেষ করতে না দেওয়া হয়, 
তাহলে সে ইহরাম থেকে হালাল হয়ে যাবে এবং তার উপর 
কিছুই বর্তাবে না। 


106 


8. মুহরিম ব্যক্তি যদি মদীনাবাসীর মীক্কাত যুল-হুলায়ফা 
থেকে ইহরাম বাঁধে, তাহলে সে ইহরাম বাঁধার আগে ফরয বা 
নফল ছালাত আদায় করে ইহরাম বাঁধতে পারে। আব্দুল্লাহ ইবনে 
আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) ওমর ইবনুল খাত্ববাব (রাদিয়াল্লাহু 
‘আনহু) থেকে বর্ণনা করেন, ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 
আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আক্বীক্ক উপত্যকায় 
বলতে শুনেছি, 

SEE BCA SB 2d Bol 3S, 
(EEG 

‘রাতে আমার নিকটে আমার প্রভুর পক্ষ থেকে একজন 
আগমনকারী (জিবরীল) এসে বলেন, আপনি বরকতময় এই 
উপত্যকায় ছালাত আদায় করুন এবং বলুন, 'উমরাতান ফী 
হাজ্জাহ' (অর্থাৎ একসঙ্গে হজ্জ ও ওমরার ইহরাম বাঁধুন)’ (বৃখারা 
হা/১৫৩৪)। 


মীক্কাতে যানবাহনে আরোহণের পর ইহরাম বাঁধা উত্তম। 
আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 


3 #0 4 SF Se - leg ile dl be - Ll Ih 


107 


‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁর বাহন 
দাঁড়ানোর পর তিনি নিয়্যত করেন এবং উচ্চৈঃস্বরে তালবিয়া 
পড়েন’ (বৃখারী, হা/১৫৫২; মনসলিম, হ/২৮২১)৷ ইমাম বুখারী 
অনুচ্ছেদ রচনা করেছেন এভাবে, |; 541; ৯ ০৫ 
5121 EE 2% 5০135) {5 ‘সওয়ারীর পিঠে আরোহনের 
সময় নিয়্যত বাঁধা এবং তালবিয়া পাঠের পূর্বে আল্লাহ্‌র প্রশংসা 
করা, তাঁর পবিত্রতা ঘোষণা করা এবং বড়ত্ব বর্ণনা করা' 
অনুচ্ছেদ। এরপর তিনি এমর্মে বর্ণিত আনাস [রাদিয়াল্লাহু 
‘আনহু)-এর হাদীছ উল্লেখ করেন (হা/5৫৫১)। হাফেয ইবনে 
হাজার (রহেমাহুল্লাহ) এর ব্যাখ্যায় বলেন, $%- 4 5%; 
E43 555 52 BJD TS i IE UG srl esl 
4575 ‘ইহরাম বাঁধার পূর্বে তাসবীহ-তাহলীল ইত্যাদি উত্তম হওয়ার 
বিষয়টি সাব্যস্ত হওয়া সত্ত্বেও খুব অল্প সংখ্যক বিদ্বানই তা উল্লেখ 
করেছেন’। 

৫, ইহরাম না বেঁধে মীক্কাত অতিক্রম করবে না। কেননা 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মীক্কাত নির্ধারণ করে দেওয়ার 
সময় বলেন, 


El ES Se Sot Se Sele SS SS 


108 


‘এসব এলাকার অধিবাসীদের মধ্যে যারা হজ্জ ও ওমরা 
করতে চায় এবং তারা ব্যতীত যারাই এসব এলাকা দিয়ে হজ্জ ও 
ওমরা করতে আসবে, এগুলি তাদের সকলের মীক্কাত’। মীক্কাতের 
আলোচনার সময় হাদীছটি গত হয়ে গেছে। 


৬. যার বাড়ী মক্কা এবং মীক্কাতের মধ্যবর্তী স্থানে, সে 
তার বাড়ী থেকেই ইহরাম বাঁধবে। ইহরাম না বেধে বাড়ী ত্যাগ 
করবে না। কেননা তার বাড়ীই হচ্ছে তার মীক্কাত। তাছাড়া নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন মীক্কাতসমূহ নির্ধারণ করেন 
এবং সেখান থেকে ইহরাম বাঁধার আদেশ দেন, তখন তিনি 
বলেন, 

AT CH NOR TS TET 


অবস্থান থেকেই ইহ্‌রাম বাঁধবে; এমনকি মক্কাবাসী মক্কা থেকে'। 
হাদীছটি ইতোপূর্বে গত হয়ে গেছে। 


৭. মক্কাবাসী এবং সেখানে অবস্থানরত অন্যান্যদের 
হজ্জের ইহরাম হবে মক্কা থেকেই। পক্ষান্তরে তাদের (মক্কাবাসী 
এবং সেখানে অবস্থানরত অন্যান্যদের) ওমরার ইহরাম হবে হারাম 
এলাকার বাইরে যে কোনো হালাল এলাকা থেকে। কেননা হজ্জের 
পরে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা 

109 


হারাম এলাকার বাইরে তান'ঈম থেকে ইহরাম বেঁধেছিলেন 
(বৃখারী, হা/১৭৮৫; মুসলিম, হা/২৯১০)। 


ওমরার উদ্দেশ্যে মক্কাবাসী কর্তৃক হারাম এলাকার বাইরে 
থেকে ইহরাম বাঁধার কারণে তাদের ওমরায় হারাম এবং হালাল 
উভয় এলাকার সমন্বয় ঘটে। অনুরূপভাবে হজ্জের জন্য হারাম 
এলাকা থেকে ইহরাম বাঁধলেও হালাল এলাকা আরাফায় 
অবস্থানের কারণে তাদের হজ্জেও হারাম এবং হালাল উভয় 
এলাকার সমন্বয় ঘটে। 


৮. তামাতু হজ্জের ক্ষেত্রে মুহরিম ব্যক্তি হজ্জের মাসগুলির 
কোনো এক সময় মীক্কাত থেকে ওমরার ইহরাম বাঁধবে। অতঃপর 
ত্বওয়াফ এবং সা'ঈ সম্পন্ন করে মাথা মুগুন বা চুল ছেটে হালাল 
হয়ে যাবে। অতঃপর যুল-হিজ্জাহ মাসের ৮ তরিখে হজ্জের 
ইহরাম বাঁধবে এবং পর্যায়ক্রমে হজ্জের কার্যাবলী সম্পন্ন করবে। 
তামাতু হজ্জ পালনকারী কুরবানী করবে। সে একটি ছাগল 
কুরবানী দিতে পারে অথবা সাত জনে একটি উট বা গরুতে 
অংশগ্রহণ করতে পারে। কেউ কুরবানী দিতে অক্ষম হলে তাকে 
১০টি ছওম পালন করতে হবে; তিনটি হজ্জে এবং অবশিষ্ট ৭টি 
হজ্জ থেকে ফিরে। মহান আল্লাহ বলেন, 


110 


EUR A 
[)৭" ্ at tl ER Ale 


‘আর তোমাদের মধ্যে যারা হজ্জ ও ওমরা একত্রে পালন 
করতে চাও, যা কিছু সহজলভ্য, তা দিয়ে হাদঈ (হজ্জের কুরবানী) 
যবেহ করাই তাদের উপর কর্তব্য। কিন্তু যারা হাদঈর পশু পাবে 
না, তারা হজ্জের দিনগুলির মধ্যে তিনটি ছওম পালন করবে আর 
সাতটি পালন করবে হজ্জ থেকে ফিরে যাওয়ার পর। এভাবে 
দশটি ছওম পূর্ণ করতে হবে। এ বিধান তাদের জন্য, যাদের 
(বাকারাহ ১৯৬)৷ তামাতু এবং ক্কিরান হজ্জ পালনকারীর উপর 
শুকরিয়াস্বরূপ এই হাদঈ যবেহ করা ওয়াজিব হয়; ক্ষতিপূরণ 
হিসাবে নয়। অর্থাৎ এক সফরে হজ্জ ও ওমরা দু'টি ইবাদত 
সম্পন্ন করার কারণে সে আল্লাহ্র শুকরিয়াস্বরূপ হাদঈ প্রদান 
করবে; হজ্জে ক্রটি-বিচ্যুতি ঘটে যাওয়ার কারণে নয়। মহান 
আল্লাহ্র বাণী, ‘আর তোমাদের মধ্যে যারা হজ্জ ও ওমরা একত্রে 
পালন করতে চাও, যা কিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানী করাই 
তাদের উপর কর্তব্য-এর তাফসীরে হাফেয ইবনে কাছীর 
(রহেমাহুল্লাহ) বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি তামাতু হজ্জ 


করবে। আর তামাত্ধু হজ্জ দুইভাবে হতে পারে: একই সাথে হজ্জ 
lll 


ও ওমরা উভয়ের ইহরাম বাঁধবে'*। অথবা প্রথমে ওমরার ইহরাম 
বেঁধে ওমরা সম্পন্ন করার পর হজ্জের ইহরাম বাঁধবে। 
শেষোক্তটিই খাছ এবং প্রসিদ্ধ তামাতু হজ্জ। তবে সাধারণ অর্থে 
তামাতু বলতে উল্লেখিত দুই প্রকার হজ্জকেই বুঝায়; ছহীহ 
হাদীছসমূহ একথার প্রমাণ বহন করে। কেননা কোনো কোনো 
বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তামাতু 
হজ্জ করেছেন। আবার কেউ কেউ বলেন, তিনি ক্রিরান হজ্জ 
করেছেন। যদিও তিনি যে কুরবানী সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, 
তাতে কোনো মতানৈক্য নেই’"। 


ক্রিরান হজ্জের ক্ষেত্রে মুহরিম ব্যক্তি মীক্কাত থেকে হজ্জ 
ও ওমরা উভয়ের ইহরাম বাঁধবে। অতঃপর মক্কায় পৌঁছে ত্বওয়াফে 


* যা কিরান নামে প্রসিদ্ধ । [সম্পাদক] 

? তাই বিশুদ্ধ মত হচ্ছে যে তিনি কিরান হজ্জ করেছেন। তবে যেহেতু হজ্জের 
মাসে উমরা আদায় করার সুবিধা নিয়েছিলেন, সেটা একপ্রকার তামাত্ন বা 
উপকার অর্জন। সে হিসেবে সাহাবায়ে কিরাম কিরানকেও মর্মার্থের দিকে 
খেয়াল করে তামাতু বলতেন। আর হাদঈ এর ব্যাপারে উভয় প্রকার হজ্জের 
বিধানই এক৷ তামাভু ও কিরান উভয় প্রকার হজ্জের ক্ষেত্রেই তাকে “দমে 
শোকর’ দিতে হবে। সুতরাং ব্যাপক অর্থে কিরানকারীও তামাতু বা উপকার 
অর্জন করল। সে হিসেবেই কুরআনের আয়াতে ‘তামাত্তা'আ’ শব্দটি এসেছে। 
আর সে হিসেবেই কোনো কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের কিরান হজ্জকেও তামাত্ধু নাম দিয়েছিলেন । [সম্পাদক] 
112 


ক্ুদূম বা আগমনী ত্বওয়াফ শেষে ছাফা-মারওয়ায় সা*ঈ করতঃ 
কুরবানীর দিন পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবে। কুরবানীর দিন 
জামরাতুল আক্কাবায় কংকর নিক্ষেপ শেষে মাথা মুণ্ডন বা চুল 
ছেটে হালাল হয়ে যাবে। তামাত্ন হজ্জ পালনকারীর মত ক্কিরান 
হজ্জ পালনকারীকেও কুরবানী করতে হবে। 


ইফরাদ হজ্জের ক্ষেত্রে মুহরিম ব্যক্তি মীক্কাত থেকে 
শুধুমাত্র হজ্জের ইহরাম বাঁধবে এবং ক্কিরান হজ্জ পালনকারীর মত 
একই কাজ করবে। তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, 
পালনকারীকে কুরবানী দিতে হয় না। 


৯. তিন প্রকার হজ্জের মধ্যে তামাত্নু হজ্জ সর্বোত্তম। 
যেসব ছাহাবী রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে 
হজ্জ করেন, তাঁদের মধ্যে কেউ কেউ ওমরার ইহরাম বাঁধেন, 
কেউ কেউ হজ্জের ইহরাম বাঁধেন, আবার কেউ কেউ হজ্জ-ওমরা 
উভয়ের ইহরাম বাঁধেন। তাঁরা মক্কায় পৌঁছলে তাঁদের মধ্যে যাঁরা 
ক্কিরান অথবা ইফরাদ হজ্জ পালনকারী ছিলেন এবং সঙ্গে হাদঈ 
‘আলাইহি ওয়াসাল্লাম ওমরার ইহরামে পরিণত করার আদেশ 
করেন। কারণ এর মাধ্যমে তাঁরা তামাত্ন হজ্জ পালনকারী হয়ে 


113 


যেতে পারবেন। আর এটি সর্বোত্তম এবং শ্রেষ্ঠতম না হলে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাঁদেরকে পথনির্দেশ 
করতেন না। আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 
ক্রিরান হজ্জের ইহরাম বেঁধেছিলেন এবং সঙ্গে হাদঈ নিয়ে 
গিয়েছিলেন, সেহেতু তিনি তাঁর আগের ইহরামের উপরেই 
অব্যাহত থেকে গিয়েছিলেন। ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 
‘আনহুম) তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, 

EU AHS EELS a) Sele Hh 


‘আমি আগে যে কাজটি করেছি তা যদি এখন করতে 
পারতাম, তাহলে হাদঈ সঙ্গে আনতাম না। আর আমার সাথে যদি 
হাদঈ না থাকত, তাহলে আমি হালাল হয়ে যেতাম’ (বৃখারাঁ 
হা/১৬৫১; মুসলিম, হা/২৯৪৩, জাবের (রাদিয়াল্লাহ ‘আনহথ) হতে 
বণিত)৷ 

১০. কোনো কোনো বিদ্বান তামাত্নবু হজ্জকে ওয়াজিব 
বলেছেন। তবে অধিকাংশই এটিকে ওয়াজিব বলেন নি। কেননা 
আবূ বকর, ওমর এবং উছমান (রাদিয়াল্লাহু ‘আনহুম) ইফরাদ 
হজ্জ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
উক্ত বক্তব্য থেকে তাঁরা যদি তামাত্নব হজ্জ ওয়াজিব বুঝতেন, 


114 


তাহলে তাঁরা অন্য হজ্জ করতেন না। আর রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা (‘আলাইহিস্সালাম) শেষ 
যামানায় আসমান থেকে অবতরণের পর তিনি তিন প্রকার হজ্জের 
যে কোন একটির ইহরাম বাঁধবেন (স্নসলিম, হা/৩০৩০)৷ হাদীছটি 
এরূপ: 
58 3 EE 53 Es 5 CH Ge 58 SE sib) 
‘যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম! অবশ্যই 
মারইয়াম তনয় (ঈসা) ফাজ্জুর রওহা (মঙ্কা-মদীনার মধ্যবর্তী 
একটি) স্থানে হজ্জ অথবা ওমরা অথবা উভয়ের তালবিয়া পাঠ 
করবেন’। উক্ত হাদীছও প্রমাণ করে যে, ক্লিরান এবং ইফরাদ 
হজ্জের বিধান অবশিষ্ট রয়েছে। 


১১. ক্লিরান এবং ইফরাদ হজ্জ পালনকারী যদি সঙ্গে করে 
থাকবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও তাঁর হজ্জে তা-ই 
করেছিলেন। পক্ষান্তরে তারা যদি হাদঈর পশু সঙ্গে না নিয়ে যায়, 
তাহলে তাদের ইহ্রামকে ওমরার ইহ্রামে রূপান্তর করবে। 
ইতোপূর্বে আমরা এমর্মে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম- 
এর নির্দেশ উল্লেখ করেছি। ওমরা পালনকারী যদি হজ্জের মাসের 


115 


বাইরে অথবা হজ্জের মাসে হাদঈর পশু সঙ্গে নিয়ে যায়, কিন্তু 
তার হজ্জের নিয়্যত না থাকে, তাহলে ওমরা শেষে সে সেটাকে 
যবেহ করে ফেলবে। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
হুদায়বিইয়ার ওমরাতে হাদঈর পশু সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন; 
কিন্তু মুশরিকরা তাঁকে তাঁর ওমরা সম্পন্ন করতে বাধা দিয়েছিল। 
ফলে তিনি হুদায়বিইয়াতে সেটিকে যবেহ করেছিলেন। আর যদি 
কেউ তামাত্ন হজ্জ তথা হজ্জ ও ওমরা উভয়ের ইহরাম বাঁধে এবং 
সঙ্গে করে হাদঈর পশু হাঁকিয়ে বা বহন করে নিয়ে যায়, তাহলে 
সে ক্কিরান হজ্জ পালনকারী হিসাবেই বিবেচিত হবে এবং 
কুরবানীর দিন পর্যন্ত সে ইহরাম অবস্থায় থাকবে। আয়েশা 
(রাদিয়াল্লাহু ‘আনহা) হতে বর্ণিত হাদীছটি একথার প্রমাণ বহন 
করে (বৃখারা হা/১৫৫৬ ও ৪৩৯৫; মুসলিম, হা/২৯১০)। 


১২. যদি কোনো পুরুষ বা মহিলার সাথে অপ্রাপ্ত বয়ঙ্ক 
সন্তান থাকে, তাহলে তারা তাকে হজ্জ এবং ওমরা করাতে পারে। 
অপ্রাপ্ত বয়ঙ্ক সন্তান ভাল-মন্দের পার্থক্য নির্ণয়ে সক্ষম হলে সে 
অভিভাবকের অনুমতিক্ৰমে ইহরাম বাঁধবে। আর ভাল-মন্দের 
পার্থক্য নির্ণয়ে সক্ষম না হলে তার অভিভাবক তার পক্ষ থেকে 
ইহরাম বাঁধবে। তবে অপ্রাপ্ত বয়ঙ্ক সন্তানের ইহরাম বাঁধা তার 
অভিভাবকের উপর ওয়াজিব নয়। অতএব, অভিভাবক যদি অপ্রাপ্ত 


116 


গোনাহ হবে না। 


উল্লেখ্য যে, অপ্রাপ্ত বয়ঙ্ক বাচ্চা কর্তৃক হজ্জ ও ওমরা 
সম্পাদিত হলেও তা নফল হিসাবে গণ্য হবে। সেজন্য প্রাপ্ত বয়ঙ্ক 
হওয়ার পরে তার উপর হজ্জ ও ওমরা ওয়াজিব হবে৷ হজ্জ ও 
ওমরার শর্তসমূহ উল্লেখ করার সময় এ বিষয়ে আমরা দলীল 
পেশ করেছি। বাচ্চা কংকর নিক্ষেপে সক্ষম না হলে তার 
অভিভাবক তার পক্ষ থেকে নিক্ষেপ করে দিবে। ইবনুল মুনযির 
(রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত পোষণ করেছেন যে, বাচ্চা 
কংকর নিক্ষেপে সক্ষম না হলে তার পক্ষ থেকে নিক্ষেপ করে 
দেওয়া যাবে’ (আল-ইজমা/৬৬)৷ প্রাপ্ত বয়ঙ্করা হজ্জের যেসব কাজ 
করে, বাচ্চাদেরকেও সেগুলো করতে হবে। অনুরূপভাবে প্রাপ্ত 
বয়ঙ্করা যেসব নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, বাচ্চাদেরকেও 
সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। অপ্রাপ্ত বয়ঙ্ক বাচ্চাকে কোলে 
নিয়ে তার অভিভাবক ত্বওয়াফ বা সা‘ঈ করলে অভিভাবক নিজের 
পক্ষ থেকে যেমন ত্বওয়াফ বা সা'ঈর নিয়্যত করবে, তেমনি এঁ 
বাচ্চার পক্ষ থেকেও ত্বওয়াফ বা সা'ঈর নিয়্যত করবে। 


বাচ্চাদেরকে নিয়ে তাদের অভিভাবকদের পৃথক 
ত্ওয়াফের কোনো প্রয়োজন নেই। কেননা যে মহিলাটি তার 


117 


বাচ্চার হজ্জ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করেছিলেন, তাঁকে তিনি এমনটি নির্দেশ করেন নি। 
মহিলাটি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! এর কি হজ্জ 
হবে? তিনি বললেন, ‘হ্যাঁ! আর তুমি নেকী পাবে’ (মুসলিম, 
হা/৩২৫৪)। 


১৩. হজ্জ বা ওমরা পালনেচ্ছু ঝতুবতী অথবা প্রসূতি 
মহিলা মীক্কাত অতিক্ৰম করলে তারাও ইহরাম বাঁধবে এবং 
ত্বওয়াফ ব্যতীত সাধারণ হাজীরা যা করে, তারাও তাই করবে। 
পবিত্র হওয়ার পর গোসল করে ত্বওয়াফ করে নিবে। জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত হাদীছে এসেছে, ‘আমরা রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বের হয়ে যখন যুল- 
হুলায়ফাতে পৌঁছলাম, তখন আসমা বিনতে উমাইস (রাদিয়াল্লাহু 
‘আনহা) মুহাম্মাদ ইবনে আবূ বকরকে প্রসব করলেন। অতঃপর 
তিনি রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জানতে 
চেয়ে খবর পাঠালেন যে, আমি এখন কি করব? তিনি বললেন, 


ULEAD 258 CAEL Jit 
তুমি গোসল করে নাও এবং একটি নেকড়া বেঁধে ইহরাম 


বাঁধ’ (মুসলিম, হ/২৯৫০)। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বিদায় 
হজ্জে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ওমরার 


118 


ইহরাম বাঁধলেন। কিন্তু তিনি খতুবতী হয়ে গেলেন। লোকজন 
হজ্জের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে যাওয়ার পরও তিনি 
ঝতুস্রাব মুক্ত হলেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তাঁকে এ ওমরার সাথে হজ্জের ইহরাম বাঁধতে বললেন 
এবং এর মাধ্যমে তিনি ক্কিরান হজ্জ পালনকারিণীতে পরিণত 
হলেন। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, 
ES EE SAL SAE N IGE EO Jb G Jy 
‘একজন সাধারণ হাজী যা করে, তুমিও তাই কর। তবে 
পবিত্র না হওয়া পর্যন্ত তুমি বায়তুল্লাহ ত্বওয়াফ করো না’ (বৃখারাী, 
হা/৩০৫; মুসলিম, হা/২৯১৯)৷ 


১৪. খতুগ্রস্ত হওয়ার কারণে আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) হজ্জ থেকে পৃথক একটি ওমরা সম্পাদন করতে সক্ষম 
হন নি বলে তিনি হজ্জের পরে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর কাছে একটি ওমরা করার আবেদন করেন। ফলে 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)- 
এর ভাই আব্দুর রহমান ইবনে আবূ বকর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
কে তাঁর বোনকে সঙ্গে করে মক্কার নিকটতম হালাল এলাকা 
তান'ঈম-এ নিয়ে যেতে বলেন এবং আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) 
সেখান থেকেই ওমরার ইহরাম বাঁধেন (বৃখারা, হ/১৭৮৫; 


119 


মুসলিম, হা/২৯১০)। অতএব, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর 
মত যার অবস্থা হবে, সে হজ্জের পরে তাঁর মত ওমরা করতে 
পারে। উল্লেখ্য যে, কিছু কিছু হাজী হালাল এলাকা থেকে ইহরাম 
বেঁধে একাধিক ওমরা করে থাকে। এটি একটি অনুচিৎ কাজ। 
কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু 
‘আনহাকে ওমরার অনুমতি দিয়ে তিনি এবং তাঁর ছাহাবীগণ যখন 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর ওমরা সমাপ্তির অপেক্ষায় 
ছিলেন, তখন তিনি আর কাউকে এমন ওমরা পালন করতে 
বলেন নি। তাছাড়া এর মাধ্যমে একদিকে যেমন প্রচণ্ড ভীড়ের সৃষ্টি 
হয়, তেমনি ত্বওয়াফ এবং সা'ঈকারীদেরকে কষ্ট দেওয়া হয়। 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সবগুলি ওমরাই ছিল 
মক্কায় প্রবেশের সময়ে; মক্কায় অবস্থানরত অবস্থায় সেখান থেকে 
বাইরে গিয়ে একটি ওমরাও তিনি সম্পন্ন করেন নি। 


১৫. ইহরাম অবস্থায় পোষাক হবে একটি পরনের কাপড় 
এবং একটি গায়ের চাদর। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 

ules 5553 SA) 

‘তোমাদের যে কেউ একটি পরনের কাপড়, গায়ের চাদর 

এবং সান্ডেল পায়ে ইহরাম বাঁধবে’ (আহমাদ, হা/৪৮৯৯, আবুল্লাহ 


120 


ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহৃমা) থেকে বণিত, হাদাছটির সনদ 
বুখারী ও মুসলিমের শর্ত সাপেক্ষে ছহীহ)। কাপড় দু'টি সাদা এবং 
পরিষ্কার হওয়া উত্তম। ইহরামের কাপড় ময়লা হলে মুহরিম ব্যক্তি 
তা ধুতে পারে। অনুরূপভাবে প্রয়োজনে বদল করে এঁ জাতীয় 
অন্য কাপড়ও পরতে পারে। ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি গোসল 
করতে পারে। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 
প্রবেশের সময় যূ-তুওয়া এলাকার কূপ থেকে গোসল করেছিলেন 
(বুখারী, হা/১৫৫৩, আবুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহমা) 
হতে বণিত)৷ আবূ আইয়ূব আনছারী (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকেও 
অনুরূপ হাদীছ বর্ণিত হয়েছে (বৃখারী, হা/১৮৪০; মল্সলিম, 
হা/২৮৮০৯)৷ 


১৬. মুহরিম ব্যক্তিকে তার স্বাভাবিক পোষাক রেখে 
একটি পরনের কাপড় এবং একটি গায়ের চাদর পরতে হয়। 
এক্ষেত্রে ধনী-দরিদ্র, রাজা-প্রজার মধ্যে কোনো পার্থক্য নেই। 
ইহরামের ক্ষেত্রে পোষাকের এই সমতা হাজীদেরকে মৃত্যুর পরে 
কাফন পরিধানের ক্ষেত্রে প্রত্যেকের সমতার কথা স্মরণ করিয়ে 
দেয়। কোন মুসলিম যখন মৃত্যুকে স্মরণ করবে, তখন সে 
সৎআমলের মাধ্যমে নৈকট্য অর্জন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে 
পারবে। 


121 


১৭. হজ্জের মাসসমূহে কেউ ওমরা করে তার দেশে বা 
অবস্থান স্থলে ফিরে গেলে তার সফর শেষ হয়ে যাওয়ার কারণে 
সে তামাত্ু হজ্জ পালনকারী গণ্য হবে না। 


হজ্জের মাসসমূহে কেউ ওমরা করে মদীনায় গেলে তার 
হজ্জের সফর শেষ না হওয়ার কারণে সে তামাতু হজ্জ পালনকারী 
গণ্য হবে। অতএব, আবার মীক্কাত অতিক্রমের সময় সে হজ্জ বা 
আরেকটি ওমরার ইহরাম বাঁধবে। তবে ওমরার ইহরাম বাঁধাই 
উত্তম। কেননা এর মাধ্যমে সে মীক্কাত থেকে দু’টি ওমরা এবং 
একটি হজ্জ পালনে সক্ষম হবে। এক্ষেত্রে তামাতু হজ্জের জন্য 
নির্ধারিত একটি হাদঈ দিলেই চলবে। 


১৮. যে ব্যক্তি নিজের পক্ষ থেকে ফরয হজ্জ আদায় 
করেছে অথবা ওমরা পালন করেছে, সে নিজ আত্মীয়-স্বজনসহ 
অন্যদের পক্ষ থেকে হজ্জ বা ওমরা আদায় করতে পারে। তবে 
যাদের পক্ষ থেকে হজ্জ বা ওমরা করা জায়েয, কেবলমাত্র তাদের 
পক্ষ থেকেই সেটি করা যাবে। ফরয এবং নফল উভয় হজ্জই এই 
বিধানের আওতাভুক্ত হবে। কেউ কারো প্রতি অনুগ্রহ করে তার 
পক্ষ থেকে এই হজ্জ বা ওমরা আদায় করতে পারে অথবা অর্থের 
বিনিময়েও আদায় করতে পারে৷ অর্থ-কড়ি কিছু নিলেও যেন 
সেটিই হজ্জ পালনের মূল উদ্দেশ্য না হয়। এমনটি নিন্দনীয়। 


122 


কেননা সে তার আমলের মাধ্যমে দুনিয়া পেতে চেয়েছে। নেওয়ার 
জন্য হজ্জ করা এবং হজ্জ করার জন্য নেওয়া এক নয়; 
আমাদেরকে এতদুভয়ের মধ্যে পার্থক্য করতে হবে৷ কেননা 
নেওয়ার জন্য হজ্জ করা নিন্দনীয়। কারণ এক্ষেত্রে হজ্জ হচ্ছে 
মাধ্যম আর নেওয়া হচ্ছে মূল লক্ষ্য। পক্ষান্তরে হজ্জের জন্য নেওয়া 
প্রশংসনীয়। কারণ এক্ষেত্রে নেওয়া হচ্ছে মাধ্যম এবং হজ্জ হচ্ছে 
মূল লক্ষ্যয যেমন: কেউ হজ্জ করতে চায়, কিন্তু তার হজ্জ করার 
মত সম্বল নেই। ফলে সে কারো কাছ থেকে গৃহীত অর্থ দিয়ে 
হজ্জে যেতে চায়। 


কেউ কারো পক্ষ থেকে হজ্জ করলে মনে মনে এ ব্যক্তির 
পক্ষ থেকে নিয়্যত করবে, যার পক্ষ থেকে সে হজ্জ করার ইচ্ছা 
পোষণ করেছে৷ সে তার নিয়্যতটা মুখেও উচ্চারণ করতে পারে। 
যেমন: বলতে পারে, ১১ 5৪% $11 51১৪ ৬৩ এন (উচ্চারণ: 
লাব্বাইকা হাজ্জান আন আবা আও উন্মী আও আন ফুলন), 
‘আমার পিতা, মাতা বা অমুক ব্যক্তির পক্ষ থেকে হজ্জের জন্য 
আপনার ডাকে সাড়া দিয়েছি’। যার পক্ষ থেকে হজ্জ করবে, তার 
নাম বলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বলেন, ‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে 
শুনলেন, আমি শুবরুমার পক্ষ থেকে নিয়্যত করছি। তখন রাসূল 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি নিজের হজ্জ 
123 


করেছ? তিনি বললেন, না। অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, 
ETE EE SIDES IE 
“তুমি আগে তোমার নিজের হজ্জ করো, তারপর 
শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো” (তৃবারানী, আল-মুজাযুছ ছগীর, 
পৃ: ২২৬, আব্ুর রহমান ইবনে খালেদ রক্টী ব্যতীত হাদীছাটির 
বণর্নাকারীগণ সবাই নিভর্রযোগ্য (০৬)। আবকুর রহমান সম্পর্কে 
ইবনে হাজার (রহেমাহললাহ) তারুরীবৃত তাহযীব’ এন্ছে বলেন, 
তিনি বিশ্বত (5,-০)। অতএব হাদাছটির সনদ ‘হাসান’। শায়খ 
আলবানী (রহেমাহল্লাহ) হাদীছটির আরো কয়েকটি সুত্র (5,4) 
উল্লেখ করেছেন, যেগলির মাধ্যমে এটি ‘ছহীহ লিগায়রিহী” হবে। 
তিনি নিজেও এটিকে ‘ছহীহ’ বলেছেন এবং বায়হাকী ইবনুল 
মুলাকিন ও ইবনে হাজার (রহেমাহলাহ)-এর পক্ষ থেকে ছহীহ 
হওয়ার উদ্ধৃতি উল্লেখ করেছেন্‌)৷ হাদীছটি প্রমাণ করে, যে ব্যক্তি 
নিজের হজ্জ করে নি, সে অন্যের হজ্জ করতে পারবে না। 


কোনো মহিলা কোন পুরুষের পক্ষ থেকে হজ্জ আদায় 
করতে পারে। ফাষূল ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর 
হাদীছে খাছ‘আম গোত্রের এক মহিলা কর্তৃক তাঁর পিতার পক্ষ 
থেকে হজ্জ পালনের ঘটনা বর্ণিত হয়েছে (বুখারী ও মলসলিম, 


124 


হাদীছটি হজ্জ ও ওমরার শতর্সমুহ আলোচনার সময় গত হয়ে 
গেঁছে)। 


অনুরূপভাবে কোনো পুরুষ কোনো মহিলার পক্ষ থেকে 

হজ্জ করতে পারে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 

এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে 

বললেন, আমার বোন হজ্জ করার মানত করেছিল, কিন্তু সে মারা 
গেছে? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 

[eee ৰ! BCE SE jh 


‘সে যদি খাণী হত, তাহলে কি তুমি তার খণ শোধ করে 
দিতে?’ লোকটি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি বললেন, 


lei LE dl 230) 
‘তাহলে তুমি আল্লাহ্‌র খঝণ পরিশোধ করে দাও। কেননা 
তিনি খণ পরিশোধের অধিকতর হক্তদার’ (বৃখারা, হা/৬৬৯০৯)। 


তিন শ্রেণীর মানুষের পক্ষ থেকে হজ্জ এবং ওমরা করা 
যায়: মৃত ব্যক্তি, অতিশয় বৃদ্ধ, যিনি ভ্রমণে সক্ষম নন এবং এমন 
অসুস্থ ব্যক্তি, যার অসুখ ভাল হওয়ার আশা করা যায় না। যে 
ব্যক্তি তার বোনের হজ্জ করেছিলেন, সে ব্যক্তির হাদীছ প্রমাণ 
করে যে, মৃতের পক্ষ থেকে হজ্জ করা যায়। খাছ‘আমা গোত্রের 


125 


মহিলা কর্তৃক তাঁর পিতার হজ্জ সম্বলিত হাদীছটি প্রমাণ করে যে, 
অতিশয় বৃদ্ধের পক্ষ থেকে হজ্জ করা যায়। সুস্থ হওয়ার আশা 
করা যায় না এমন রোগীর ক্ষেত্রেও শেষের বিধানটি বলবৎ 
থাকবে। 
তালবিয়া 

১. ‘তালবিয়া’ শব্দটি ‘লাব্বা’ (&])-এর ক্রিয়ামূল। আর 
‘লাব্বা’ অর্থ হচ্ছে, মুহরিম ব্যক্তি হজ্জ ও ওমরাতে ‘লাব্বাইক’ 
বলল। ইতোপূর্বে আমরা বলেছি যে, নবী সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর ইহরাম বাঁধার সময় বলেছিলেন, ‘লাব্বাইক 
উমরাতান ওয়া হাজ্জাতান’। ‘লাব্বাইক’ (এর) শব্দটি কারো ডাকে 
সাড়া দেওয়ার জন্য সুন্দর একটি শব্দ। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম কতিপয় ছাহাবীকে ডেকেছেন এবং তাঁরা ‘লাব্বাইক’ 
বলে সাড়া দিয়েছেন মর্মে প্রমাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর ডাকে তাঁদের কেউ কেউ বলতেন, 
‘লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ! (4 05 ১ এ), আবার কেউ কেউ 
বলতেন, ‘লাব্বাইকা ওয়া সাদাইক’ (৩5544; এু্ল)। ছহীহ 
বুখারীতে এমন বেশ কয়েকটি হাদীছ পাওয়া যায় (দেখুন: 
হা/১২৮, ৪৫৭, ৫৩৭৫ এবং ৬২৬৮)। ইমাম আবু দাউদ তাঁর 
সুনান’'-এর “শিষ্টাচার’ অধ্যায়ে (হ/১৬৭) অনুচ্ছেদ রচনা 


126 


করেছেন এভাবে, ‘কাউকে ডাকা হলে সে বলবে, লাব্বাইক'। 
ইমাম বুখারী তাঁর ‘আল-আদাবুল মুফরাদ’ গ্রন্থে (৪২৭) অনুচ্ছেদ 
রচনা করেছেন এভাবে, ‘যে ব্যক্তি ডাকে সাড়া দেওয়ার সময় 
লাব্বাইক বলবে’। 
আর স্বয়ং মহান আল্লাহ মানুষদেরকে হজ্জ করতে 
ডেকেছেন। তিনি তাঁর নবী ইবরাহীম ‘আলাইহিস্সালামকে বলেন, 
Ee Ne 5 $% ES al; টি 8 3 5%) 
[VO 
‘আর মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা দিয়ে দাও। 
তারা দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার হালকা-পাতলা 
উটের পিঠে সওয়ার হয়ে তোমার কাছে আসবে’ (হজ্জ ২৭)৷ 
অতএব, কোন মুসলিম যখন মীক্কাতে এসে ইহরাম বেঁধে ফেলবে, 
তখন তালবিয়া পড়বে। যার অর্থ হচ্ছে, হে প্রতিপালক! আপনি 
আপনার পবিত্র গৃহে হজ্জ করার জন্য আমাকে ডেকেছেন এবং 
আমার জন্য তা সহজসাধ্য করে দিয়েছেন। অতএব, হে৷ আল্লাহ! 
আমি আপনার আহ্বানে সাড়া দিয়েছি। ‘লাব্বাইক আল্লাহুম্মা 
লাব্বাইক’ অর্থ হচ্ছে, ‘সাড়া প্রদান করার পর সাড়া দেওয়া’। 


২. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এভাবে 
তালবিয়া পড়তেন: 


127 


BLN BH LNG LLB SH BEN LL BL VN DD 
NL AY 


লাকা লাব্বাইক, ইয়াল হামদা ওয়ান-নিমাতা লাকা ওয়াল-মুলক, 
লা শারীাকা লাক), অর্থাৎ ‘আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে 
আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি আপনার ডাকে 
সাড়া দিয়েছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নে‘মত এবং সাম্রাজ্য 
আপনারই। আপনার কোন শরীক নেই’ (বৃখারী, হা/১৫৪৯; 
মুসলিম, হা/২৮১১, ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহৃমা) থেকে 
বণিত)। বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় তালবিয়ার পরে 
এসেছে, ‘তিনি এই চারটি বাক্যের বেশী বাড়াতেন না’ (বৃখারা, 
হা/৫৯১৫; মুসলিম, হা/২৮১৪)। ছহীহ মুসলিমে জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত হাদীাছেও এরূপ তালবিয়ার কথা 
এসেছে (হ/২৯৫০)। ছহীহ বুখারীতে আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) হতেও এরূপ তালবিয়া এসেছে, তবে সেখানে শেষোক্ত 
3 3,4 সু কথাটি নেই (হ/১৫৫০)৷ সুনানে নাসা‘ঈতে বুখারী 
ও মুসলিমের শর্ত সাপেক্ষ ছহীহ সনদে আবু হুরায়রা (রাদিয়াল্লাহু 
‘আনহু) থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 


128 


ওয়াসাল্লাম-এর তালবিয়া ছিল, লাব্বাইক ইলাহাল হাক্ক ( {) এর 
$1)’ (হ/২৭৫২)৷ 

ছহীহ মুসলিমে হাদীছের শেষাংশে এসেছে, আব্বুল্লাহ 
ইবনে ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমা তালবিয়াতে কিছু শব্দ বৃদ্ধি করে 
এভাবে বলতেন, 

(হ/২৮১২)। ছহীহ মুসলিমে (হ/২৮১৪) হাদীছের 
শেষাংশে আরো এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আননুমা) বলতেন, ওমর ইবনুল খাত্বাব (রাদিয়াল্লাহু ‘আনহু) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর মত চারটি বাক্যে 

৩. রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর তালবিয়ায় 
তাওহীদের বাণী বিঘোষিত হয়েছে এবং শির্কের সাথে 
সম্পর্কহীনতা ঘোষণা করা হয়েছে। আর ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’- 
এর দাবীও তাই। এখানে এর এর অর্থ (4 ১!) বা ‘আল্লাহ 
ব্যতীত'। আর এ ১4 সু অর্থ (এ{ 9) বা ‘কোনো মাবুদ নেই’। 


129 


অন্যান্য ইবাদতের মত হজ্জও একটি ইবাদত। সুতরাং কেবল 
আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
প্রদর্শিত পদ্ধতিতেই তা আদায় করতে হবে। কেননা ইবাদাত 
কবুল হওয়ার দু’টি শর্ত হচ্ছে, আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা এবং রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ। তালবিয়ায় আল্লাহ্‌র 
বড়ত্ব এবং প্রশংসা রয়েছে। তিনিই রাজাধিরাজ, অনুগ্রহ পরায়ণ 
এবং যাবতীয় প্রশংসা পাওয়ার যোগ্য। পক্ষান্তরে মুশরিকদের 
তালবিয়ায় শির্কের সংমিশ্রণ রয়েছে। তারা ত্বওয়াফরত অবস্থায় 
বলত, ও 9% 9 ৩ ‘আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, 
আপনার কোন শরীক নেই’। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলতেন, :$ 35415; ‘এখানেই ক্ষান্ত কর, আর 
সামনে বেড়ো না’। অতঃপর তারা বলত, $45 এ 2,4১) 
৩5৬; ‘তবে এঁ শরীক ব্যতীত, যা আপনার জন্য রয়েছে, আপনি 
যার মালিক আর যা কিছুর সে মালিক’ (মুসলিম, হা/২৮১০)৷ 
$ $35 -এর অর্থ হচ্ছে, তাওহীদের কালেমা পর্যন্ত বলেই 
থেমে যাও, এর সাথে শির্কের সংযোজন ঘটাইও না। 


8. পুরুষদের উচ্চৈঃস্বরে তালবিয়া পড়া উত্তম। সায়েব 
ইবনে খাল্লাদ (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


130 


্ 


EE ET SECA DIE LE Le Ey 


‘জিবরীল (‘আলাইহিস্সালাম) এসে আমাকে বললেন, হে 
মুহাম্মাদ! আপনি আপনার সঙ্গীগণকে উচ্চৈঃস্বরে তালবিয়া পড়ার 
আদেশ করুন’ (নাসাঈ; হা/২৭৫৩, সনদ ছহীহ)। 


তবে মহিলারা নিম্নস্বরে তালবিয়া পাঠ করবে। ইমাম 
তিরমিযী ৯২৭ নং হাদীছ উল্লেখ করার পর বলেন, ‘মহিলাদের 
উচ্চৈঃস্বরে তালবিয়া পড়া মাকরূহ'। 


৫. হজ্জ বা ওমরার ইহরাম বাঁধার পর থেকে তালবিয়া 
পাঠ শুরু করবে এবং হজ্জ পালনকারী ১০ তারিখে জামরাতুল 
আক্কাবায় কংকর নিক্ষেপের পর তালবিয়া বন্ধ করবে। ফাযল 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বর্ণিত হাদীছ এর দলীল 
(রখারা, হ/১৬৮৫)। হাদীছটির ব্যাখ্যায় ইবনে হাজার 
(রহেমাহুল্লাহ) বলেন (ফাতহুল বারা; ৩/৫৩৩), জামরাতুল 
আক্কাবায় কংকর নিক্ষেপ পর্যন্ত নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তালবিয়া পড়তে থাকতেন। তিনি বলেন, ‘জামরাতুল 
আক্কাবায় প্রথম কংকরটি নিক্ষেপের সাথে সাথে তালবিয়া বন্ধ 
করবে নাকি সবগুলি কংকর নিক্ষেপের পর বন্ধ করবে, তা নিয়ে 
মতানৈক্য রয়েছে। তবে অধিকাংশ বিদ্বানই প্রথম মতের পক্ষে 
রায় দিয়েছেন। অবশ্য আহমাদ এবং শাফে'ঈ মাযহাবের কেউ 


131 


কেউ দ্বিতীয় মতটিকে সমর্থন করেছেন। শেষের মতাবলম্বীদের 
দলীল হচ্ছে, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) ফাযল থেকে 
বর্ণনা করেন, তিনি বলেন, 


BES SIGS PEE be 0 Bl po GE Lh 

BLES SLA SE GS EGE LENSE 

‘আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে 
আরাফা থেকে এসেছিলাম। তিনি জামরাতুল আক্কাবায় কংকর 
নিক্ষেপ পর্যন্ত তালবিয়া পড়তেই ছিলেন, প্রত্যেকটি কংকর 
নিক্ষেপের সময় তিনি তাকবীর দিচ্ছিলেন। অতঃপর শেষ 
কংকরটি নিক্ষেপের সাথে সাথে তালবিয়া বন্ধ করে দিলেন’ 
(ছহীহ ইবনে খোযায়মা, হা/২৮৮৭)৷ হাদীছটি বর্ণনার পর ইবনে 
খোযায়মা (রহেমাহুল্লাহ) বলেন, ‘হাদীছটি ছহীহ এবং অন্যান্য 
অস্পষ্ট বর্ণনাসমূহের ব্যাখ্যা স্বরূপ। এখানে ‘জামরাতুল আক্কাবায় 
কংকর নিক্ষেপ পর্যন্ত তালবিয়া পড়লেন’-এর অর্থ হচ্ছে, কংকর 
নিক্ষেপ শেষ করা পর্যন্ত তালবিয়া পড়লেন’। তিনি আরো বলেন, 
‘এই হাদীছটি স্পষ্ট বৰ্ণনা করে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম শেষ কংকরটি নিক্ষেপের সাথে সাথে তালবিয়া বন্ধ 
করেছিলেন; প্রথম কংকর নিক্ষেপের সময় নয়’। উল্লেখ্য যে, 
ইবনে খুযাইমার সনদের ওমর নামক একজন রাবীকে ভুলক্রমে 


132 


মুহাম্মাদ বলা হয়েছে। কিন্তু ইমাম বায়হাকী (রহেমাহুল্লাহ) 
হাদীছটি বলার সময় রাবীর সঠিক নামটি উল্লেখ করেছেন (সুনানে 
বায়হাৱী, ৫/১৩৭)৷ 

আর ওমরা পালনকারী ত্বওয়াফ শুরু করার সময় 
তালবিয়া বন্ধ করে দিবে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বর্ণিত হাদীছে এর প্রমাণ মিলে (সুনানে বায়হাকী, ৫/5১০৪)৷ ইমাম 
তিরমিযী (হ7/৯১৯) হাদীছটি বর্ণনার পর বলেন, এটিই অধিকাং 
বিদ্বানের অভিমত। এরপর তিনি সুফইয়ান, শাফে'ঈ, আহমাদ, 
ইসহাক্ক প্রমুখের নাম উল্লেখ করেন। তবে ইবনে আব্বাস 
রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণিত তিরমিযীর এই 
হাদীছটির সনদ যঈফ। 


মসজিদে হারামে প্রবেশ 
১. মসজিদে হারামের দু'টি পরিভাষা রয়েছেঃ এক. কাবা 
সম্বলিত পুরো মসজিদ এবং দুই. পুরো মকন্কা। নিম্নোক্ত আয়াতটি 
দ্বিতীয় পরিভাষাটির প্রমাণ বহন করে: মহান আল্লাহ বলেন, 
SE FUE SE DS LE SAI Ci ss sl WS 
[SAL is ee 


133 


‘হে ঈমানদারগণ! মুশরিকরা অপবিত্র। সুতরাং এ বছরের 
পর তারা যেন মসজিদে হারামের নিকটে না আসে** (তঙবাহ 
২৮) 


২. মসজিদে হারামসহ যে কোনো মসজিদে প্রবেশের 
সময় আগে ডান পা রাখবে (মৃজাদরাকে হাকেম, ১/২১৮, তিনি 
মুসলিমের শতন্নুযায়ী হাদাছটিকে ছহীহ বলেছেন এবং হাফেয 
যাহাবী তাকে সমধর্ন করেছেন)। অতঃপর বলবে, 


835 El BL SH dl JG Fe 5 TS EN dl my 
SES SH I CBT ia 3 IEA So pid Sse 5 

‘আল্লাহ্‌র নামে প্রবেশ করছি। হে আল্লাহ! আপনি রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ এবং সালাম বর্ষণ 
করুন। আমি মহান আল্লাহ, তাঁর সম্মানিত চেহারা ও সত্বা এবং 
অনাদি শক্তির অসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা 
করছি। হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের 
দুয়ারসমূহ খুলে দিন’'। এই দো‘আটি কয়েকটি হাদীছ গ্রন্থ থেকে 
চয়ন করে একত্রিত করা হয়েছে (প্র্ব্য: ছহীহ মুসলিম, 
হা/১৬৫২; সুনানে আবু দাউদ, হা/৪৬৬; জামে তিরমিযী, 


* এখানে মাসজিদুল হারাম বলতে মক্কার সমগ্র হারাম এলাকা বুঝানো 
হয়েছে [সম্পাদক] 
134 


হ/৩১৪: ইবনুস সুয়ী প্রণীত “আমালুল ইয়৷াওমি ওয়াল-লায়লাহ’ 
পূ: ৮৯ এবং ইসমাঈল ক্রাযী প্রণীত “ফাযনুহছ-ছালাতি আলানৃ- 
নাবী, পু: ৮২)৷ 


৩. হজ্জ ও ওমরা পালনকারী মসজিদে হারামের যে দিক 
দিয়ে প্রবেশ করতে সহজ হয়, সে দিক দিয়ে প্রবেশ করবে। 
মসজিদে হারামে প্রবেশ করলে সে স্বচক্ষে কা‘বা দেখবে, নমুনা 
নয়, সে সরাসরি মানুষদেরকে বায়তুল্লাহ্‌্র ত্বওয়াফ করতে এবং 
ছালাত আদায় করতে দেখবে। সে স্মরণ করবে, এই কা'বাকে 
ঘিরেই পৃথিবীর সবপ্রান্ত থেকে মুসলিমরা ছালাত আদায় করে, 
প্রার্থনা করে। এটি সকলের মিলনস্থূল। সবাই গোলাকার বৃত্তের 
মত কা'বামুখী হয়ে ছালাত আদায় করে; কাবার সবচেয়ে 
নিকটবর্তী গোলাকার বৃত্তটি হচ্ছে সর্বাপেক্ষা ছোট বৃত্ত এবং 
পৃথিবীর শেষ প্রান্তের বৃত্তটি হচ্ছে সর্বাপেক্ষা বড় বৃত্ত। 


8. ত্বওয়াফ করার ইচ্ছা নিয়ে কেউ মসজিদে হারামে 
প্রবেশ করলে ত্বওয়াফই তার জন্য ‘তাহিইয়াতুল মাসজিদ’ হিসাবে 
গণ্য হবে। অতঃপর ত্বওয়াফ শেষে সে মাক্কামে ইবরাহীমের 
পেছনে দুই রাক‘আত ছালাত আদায় করবে। পক্ষান্তরে ছালাত 
আদায় বা কুরআন তেলাওয়াত অথবা অন্য কোন উদ্দেশ্যে 
মসজিদে হারামে প্রবেশ করলে তাকে ‘তাহিইয়াতুল মাসজিদ'’ 


135 


হিসাবে দুই রাক'আত ছালাত আদায় করতে হবে। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 

ES G3 SE SIE Sad pind Js 

‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন দুই 

রাক‘আত ছালাত আদায় না করা পর্যন্ত যেন সে না বসে’ (বৃখারা 


হা/১১৬৩; মুসলিম, হা/১৬৫৪, আবৃ কাতাদাহ (রাদিয়াল্লাহু 
“আনহ) হতে বণিত)৷ 


ত্বওয়াফ 


১. ত্বওয়াফ আল্লাহ নির্ধারিত একটি ইবাদত এবং এটি 
কাবার বৈশিষ্ট্যসমূহের একটি। অতএব, কা'বা ব্যতীত কোনো 
ক্ববর বা অন্য কোনো কিছুকে কেন্দ্র করে ত্বওয়াফ করা যাবে না। 
কা'বা ব্যতীত অন্য কোথাও যদি ত্বওয়াফের কথা শোনা যায়, 
তাহলে বুঝতে হবে, শরী‘আতে সেটির কোন স্থান নেই; বরং তা 
আল্লাহ্‌র দ্বীনে নতুন আবিষ্কার। সেজন্য আমরা বলতে পারি, 
পৃথিবীর সব জায়গায় কত মুছল্লী বা দানশীল বা ছিয়াম 
পালনকারী বা আল্লাহ্র যিক্‌রকারীইনা রয়েছে। কিন্তু আমরা 
বলতে পারি না যে, পৃথিবীর সব জায়গায় কত ত্বওয়াফকারীইনা 


136 


রয়েছে। কেননা কা'বা কেন্দ্রিক ত্ওয়াফ ব্যতীত শরী'আতে আর 
কোথাও ত্বওয়াফের কোনো অস্তিত্ব নেই। 


২. বায়তুল্লাহ্‌্র ত্বওয়াফ কখনও রুকন হিসাবে গণ্য হয়। 
যেমন: হজ্জের ক্ষেত্রে তওয়াফে ইফাদ্বা’, ওমরার ক্ষেত্রে ওমরার 
ত্বওয়াফ। আবার কখনও ওয়াজিব হিসাবে গণ্য হয়। যেমন: বিদায়ী 
ত্ওয়াফ। অনুরূপভাবে ত্বওয়াফ কখনও নফল হিসাবে গণ্য হয়। 
যেমন: উপরোক্ত ত্বওয়াফগুলি ব্যতীত অন্যান্য ত্বওয়াফ। উক্ত 
বক্তব্যের প্রমাণাদি ইতোপূর্বে ‘হজ্জ ও ওমরার রুকনসমূহ’ এবং 
হজ্জ ও ওমরার ওয়াজিবসমূহ’ আলোচনার সময় গত হয়ে গেছে। 

ত্বওয়াফের ফযিলত বর্ণনায় যা কিছু বর্ণিত হয়েছে তন্মধ্যে 
ইবনে ওমর রাদিয়াল্লাহু ‘আনহুমার নিম্নোক্ত হাদীছটি অন্যতম, 

CE E29 5 Lath et el ve 2৮ ba 

‘যে ব্যক্তি সাতবার এই ঘরের এমনভাবে ত্বওয়াফ করবে 
যে এতে গণনায় ভুল কিংবা কম-বেশি করবে না, তার একটি 
দাসমুক্তির নেকী হবে’ (তিরমিযী, হা/৯৫৯, তিনি বলেন, হাদাছটি 
হাসান” হাদাছটি ইমাম বাগাভীও বণনা করেন এবং তিনিও 
এটিকে ‘হাসান’ বলেন (শারহস সুরাহ, হ/১৯১৬)। 


137 


ত্বওয়াফকারী ত্বওয়াফের সময় ‘হাজারে আসওয়াদ’ এবং 

‘রুকনে ইয়ামানী’ স্পর্শ করবে। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর 

রহমান! আপনাকে বায়তুল্লাহ্র এই দুই কোণ ছাড়া অন্য কোথাও 

স্পর্শ করতে দেখি না যে? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 

ELS SEE Cle 


‘এই কোণদ্বয় স্পর্শ করলে তা গোনাহ ঝরিয়ে দেয়’। আমি তাঁকে 
আরো বলতে শুনেছি, 


ঠ, Ji ee L SLE a 


‘যে ব্যক্তি সাতটি ত্বওয়াফ করল, সে যেন একটি দাস মুক্ত করল’ 
(নাসাঈ; হ/২৯১৯, সনদ হাসান)৷ 


৩. বায়তুল্লাহ্র ত্বওয়াফ হবে সাতটি চক্করের মাধ্যমে। 
প্রত্যেকটি চক্কর হাজারে আসওয়াদ থেকে শুরু হয়ে সেখানেই 
আবার শেষ হবে। উল্লেখ্য যে, কা‘বার দরজার পাশের কোণটিতে 
হাজারে আসওয়াদ রয়েছে। ত্বওয়াফকারী পবিত্র হয়ে কা‘বাকে 
বাম পাশে রেখে ত্বওয়াফ করবে। ত্বওয়াফের সময় ‘হিজর’ 


5 আমাদের দেশে যেটা হাতীম নামে বিখ্যাত । [সম্পাদক] 
138 


নামক স্থানটির বাহির দিয়ে ত্বওয়াফ করবে; ভেতর দিয়ে নয়। 
কেননা এই স্থানটিও কা‘বার অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে, হিজ্রের 
ভেতর দিয়ে ত্বওয়াফ করলে তা শুদ্ধ হবে না। কেননা সে পুরো 
বায়তুল্লাহ্র ত্ওয়াফ করে নি। তাছাড়া নবী সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামও হিজ্রের বাহির দিয়েই ত্বওয়াফ করতেন। মসজিদে 
হারামের ভেতরের যে কোন জায়গা দিয়ে ত্বওয়াফ করলে হয়ে 
যাবে, তবে মসজিদের বাহির দিয়ে করলে হবে না। ইবনুল মুনযির 
(রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত যে, মসজিদের বাহির দিয়ে 
ত্বওয়াফ করলে হবে না’ (আল-হইজমা/৬২)৷ 


8. ত্রওয়াফকারী যখন হাজারে আসওয়াদ বরাবর 
পৌঁছবে, তখন সহজ হলে হাজারে আসওয়াদকে চুম্বন করবে। 
সম্ভব না হলে হাত অথবা অন্য কোন কিছু দিয়ে তা স্পর্শ করবে 
এবং যা দিয়ে স্পর্শ করেছে, তা চুম্বন করবে৷ সেটিও সম্ভব না 
হলে হাত দিয়ে ইশারা করবে৷ পাথরটি চুম্বন করার দলীল 
নিম্নরূপ: ওমর (রাদিয়াল্লাহু ‘আনহু) হাজারে আসওয়াদ চুম্বন করে 
বলেন, 

dl be - Bl E36 SF IG LES 9 S45 9 S25 Hf Sp 
ISL IE - os «le 


139 


‘নিশ্চয়ই আমি জানি যে, তুমি একটি পাথর মাত্র। তুমি 
যেমন কোন ক্ষতি করতে পারো না, তেমনি কোন উপকারও 
করতে পারো না। আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
যদি তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন 
করতাম না’ (রখারী হা/১৫৯৭; ম্লসলিম, হা/৩০৭০)৷ যুবায়ের 
ইবনে আরাবী বলেন, এক ব্যক্তি ইবনে ওমর [রাদিয়াল্লাহু 
‘আনহুমা) কে হাজারে আসওয়াদ স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞেস 
করলে তিনি বলেন, 

Es Mis ls le he dys SS 

‘আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে পাথরটি 
স্পর্শ করতে এবং চুমু দিতে দেখেছি’ (বুখারী, হা/১৬১১)৷ কোন 
কিছু দিয়ে পাথরটি স্পর্শ করে তা চুম্বন করার দলীল নিম্নরূপ: 
নাফে* বলেন, 

Eh 10 8855 IGG 355 I os FS AES SE Gl SS) 
ais is ade Go BTS 

‘আমি ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) কে হাত দিয়ে 
পাথরটি স্পর্শ করতে, অতঃপর হাতে চুমু খেতে দেখেছি। হাতে 
চুমু খেয়ে তিনি বলেন, যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু 


‘আলাইহি ওয়াসাল্লামকে এমনটি করতে দেখেছি, তখন থেকে 
140 


আমি আর তা পরিত্যাগ করি নি’ (সলনসলিম, হা/৩০৬৫)। আবুত 


তরু l (র i Ee হং fi হু) Fb) 
Ei) ee Y EE 25% ~~ dulics abl ০ all UES hি 
Sel FE Lo ess 


‘আমি রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
বায়তুল্লাহ্‌র ত্বওয়াফরত অবস্থায় একটি মাথাবাঁকা লাঠি দিয়ে 
রুকন (হাজারে আসওয়াদ) স্পর্শ করতে এবং লাঠিটিকে চুমু 
দিতে দেখেছি’ (মনসলিম, হা/৩০৭৭)। হাত দিয়ে হাজারে 
আসওয়াদের দিকে ইশারা করার দলীল নিম্নরূপ: ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 

HE EI EINE as Bil 5 26 Hh Po Sb) 
al 

‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে 
আরোহণ অবস্থায় বায়তুল্লাহ্‌র ত্বওয়াফ করেন। তিনি যখনই রুকন 
(হাজারে আসওয়াদ)-এর নিকটে আসছিলেন, তখনই সেটার দিকে 
ইশারা করছিলেন’ (বৃখার হা/১৬১২)। উটের পিঠে আরোহণ 
করে ত্বওয়াফের সময় রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
কর্তৃক লাঠি দিয়ে হাজারে আসওয়াদ স্পর্শ করার হাদীছটিও 


141 


একথার প্রমাণ বহন করে (রৃখারী, হা/১৬০৭; ম্সলিম, 
হা/৩০৭৩)। 


চুম্বন বা স্পর্শ করার জন্য হাজারে আসওয়াদের নিকটে 
পৌঁছতে হলে যদি কাউকে কষ্ট দেওয়া লাগে, তবে সেখানে যাবে 
না; বরং ইশারা করে ত্বওয়াফ চালিয়ে যাবে। কেননা পাথর স্পর্শ 
করা উত্তম, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হারাম। আর কোনো হারাম 
কাজ সম্পাদনের মাধ্যমে কোনো উত্তম কাজের প্রতি ধাবিত হওয়া 
যাবে না। 


হাজারে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করার সময় বলবে, 
3814; 4 ০১ (উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার), অর্থাৎ 
‘আল্লাহ্র নামে চুমু দিচ্ছি বা স্পর্শ করছি। আল্লাহ মহান’'। আর 
পাথরের দিকে ইশারা করার সময় বলবে, $1 £ু॥ ‘আল্লাহ 
মহান’। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
MEE IES at Bed tse Le bn Sn 
TSS ie IE sos 
‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে 
আরোহণ করে বায়তুল্লাহ্র ত্বওয়াফ করেন। তিনি যখনই রুকন 
(হাজারে আসওয়াদ)-এর নিকটে আসছিলেন, তখনই কিছু একটা 
দিয়ে ইহার দিকে ইশারা করছিলেন এবং ‘আল্লাহ আকবার’ 


142 


বলছিলেন’ (রৃখারা, হা/১৬১৩)। পাথরটি স্পর্শ করার সময় 
‘বিসমিল্লাহ’ এবং ‘আল্লাহু আকবার’ উভয়ই পড়ার প্রমাণে ইবনে 
ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে ছহীহ সূত্রে হাদীছ বর্ণিত 
হয়েছে (বায়হাকী, ৫/৭৯)। হাফেয ইবনে হাজার (রহেমাহুল্লাহ) 
বলেন (আত-তালখীঁছুল হাবীর, ২/২৪৭), “বায়হাক্ধী এবং ত্ববারানী 
‘আওসাত্ব’ ও ‘দো'আ’ গ্ৰন্থে ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
এমর্মে হাদীছ বর্ণনা করেন যে, তিনি যখন হাজারে আসওয়াদ 
স্পর্শ করতেন, তখন বলতেন, $1 4/১ এ ৯ ‘আল্লাহ্‌র নামে 
স্পর্শ করছি। আল্লাহ মহান’। হাদীছটির সনদ ছহীহ। 


৫. ত্বওয়াফকারী যখন রুকনে ইয়ামানী বরাবর পৌঁছবে, 
তখন সহজ হলে হাত দিয়ে সে এটিকে স্পর্শ করবে; সে যেমন 
রুকনে ইয়ামানীকে চুম্বন করবে না, তেমনি হাত দিয়ে স্পর্শ করে 
হাতও চুম্বন করবে না। পক্ষান্তরে তার পক্ষে যদি রুকনে ইয়ামানী 
স্পর্শ করা সহজ না হয়, তবে তার দিকে ইশারা না করেই 
ত্বওয়াফ চালিয়ে যাবে। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 


AGC AS MN ohh be AES 5 AE Hl LS SG eh 
‘আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রুকনে 


ইয়ামানী এবং হাজারে আসওয়াদ ব্যতীত বায়তুল্লাহ্র অন্য 
কোথাও স্পর্শ করতে দেখিনি’ (বুখারী হা/১৬০৯; মুসলিম, 


143 


হা/৩০৬১)। এমর্মে ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকেও 
হাদীছ বর্ণিত হয়েছে (মুসলিম, হা/৩০৬৬)। 


কিছুই করা যাবে না; চুম্বন করা যাবে না, দো'আ পড়া যাবে না 
এবং ইশারা করাও চলবে না। 


৬. রুকনে ইয়ামানী এবং হাজারে আসওয়াদ ব্যতীত 
কা‘বার অন্য কোন কোণ বা দেওয়ালের অন্য কোন স্থান স্পর্শ 
করা যাবে না। ইতোপূর্বে উল্লেখিত ইবনে ওমর এবং ইবনে 
আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর হাদীছদ্বয় একথার প্রমাণ বহন 
করে। তাছাড়া ইয়া‘লা ইবনে উমাইয়া বলেন, 

ELI ASE EE TIED GEE 
EH Loe dlrs 4 Uf FEE EE BIE kl 
55 UE ISU ES Sl ls 5 6 js Sl 


LE ied 3 


‘আমি ওমর ইবনুল খাত্ববাব (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর 
সাথে ত্বওয়াফ করলাম। আমি কাবার রুকনে শামী বা দক্ষিণ-পূর্ব 
কোণে এসে সেটিকে স্পর্শ করার উদ্দেশ্যে ওমর (রাদিয়াল্লাহু 
‘আনহু)-এর হাত ধরলাম। তিনি বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ত্বওয়াফ করোনি? আমি বললাম, 

144 


হাযাঁ। তিনি বললেন, তুমি কি তাঁকে এই কোণ স্পর্শ করতে 
দেখেছ? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে তুমিও সেটি 
স্পর্শ করো না। কেননা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
মধ্যেই তোমার জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে' (আহমাদ, 
হা/২৫৩, মনসলিমের শতর্নুযায়ী হাদাছটির সনদ হহীহ)। 


৭. স্পর্শ করা বৈধ কোণদ্বয় ব্যতীত কা'বা ঘরের অন্য 
কোন কোণ এবং দেওয়াল যেমন চুম্বন বা স্পর্শ করা যাবে না, 
তেমনি পৃথিবীর অন্য কোন পাথর বা ভবন চুম্বন বা স্পর্শ করাও 
যাবে না। বরং সুন্নাত অনুযায়ী হাজারে আসওয়াদ চুম্বন বা স্পর্শ 
এবং রুকনে ইয়ামানী স্পর্শের মধ্যে সীমাবদ্ধ থাকাই ওয়াজিব। 
সেজন্য ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) হাজারে আসওয়াদ সম্পর্কে 
বলেছিলেন, 

LS AEE - as ade Me - GAS SI) 

‘আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যদি 
তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন 
করতাম না’। ইমাম নববী (রহেমাহুল্লাহ) বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর ক্রবর ত্বওয়াফ করা বৈধ নয়। 
অনুরূপভাবে ক্রবরের দেওয়ালে পেট ও পিঠ লাগানো মাকরূহ। 
আবু ওবায়দিল্লপাহ হালীমীসহ অনেকেই একথা বলেন। তাঁরা বলেন, 


145 


দেওয়াল হাত দিয়ে স্পর্শ করা বা চুম্বন করা বৈধ নয়। বরং রাসূল 
সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় তাঁর কাছে আসলে 
যেমন সে তাঁর থেকে দূরে থাকত, ঠিক এখনও তেমনি তাঁর 
থেকে দূরে থাকতে হবে; ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী 
এটিই হচ্ছে সঠিক কথা। বেশীর ভাগ মানুষের এই বক্তব্য বিরোধী 
আমলের কারণে কেউ যেন প্রতারিত না হয়। কেননা ছহীহ হাদীছ 
এবং ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী আমল করতে হবে; 
সাধারণ জনতার বিদ‘আতী কর্মকাণ্ড এবং মূর্খতার প্রতি ভ্রুক্ষেপ 
করা যাবে না। বুখারী ও মুসলিমে আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) 
হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করল, তার 
সেই নবাবিষ্কৃত কর্ম প্রত্যাখ্যাত’। ছহীহ মুসলিমে এসেছে, ‘যে 
ব্যক্তি আমাদের প্রদর্শিত পথের বাইরে কোন আমল করল, তার 
সেই আমল প্রত্যাখ্যাত’'। আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ক্রবরকে 
ঈদ অনুষ্ঠানের দৃশ্যে পরিণত করো না; বরং তোমরা আমার উপর 
দরূদ পাঠ কর। কেননা তোমরা যেখান থেকেই দরূদ পাঠ করো 
না কেন, তা আমার নিকটে পৌঁছে যাবে’ (আবু দাউদ ছহীহ 
সনদে বণর্না করেছেন)৷ ফুযাইল ইবনে আয়ায (রহেমাহুল্লাহ) 
বলেন, যার অর্থ হচ্ছে, ‘হেদায়াতের পথের অনুসরণ কর, এ পথে 


146 


গমনকারীর সংখ্যা কম বলে তা তোমাকে কোনো ক্ষতি করবে না। 
পক্ষান্তরে তুমি বিভ্রান্তির পথ পরিহার করে চলো; ধ্বংস প্রাপ্তদের 
সংখ্যা বেশী বলে তাতে তুমি প্রতারিত হয়ো না’। যে ব্যক্তি মনে 
বুঝতে হবে সেটি তার মূর্খতা এবং অজ্ঞতারই পরিচায়ক। কেননা 
শরী‘আতের অনুসরণের মধ্যেই প্রকৃত বরকত নিহিত রয়েছে। 
সম্ভব! (মাজমু শারহৃল মুহাযযাব, ৮/২০৬) 


ইমাম নববী (রহেমাহুল্লাহ) যে হাদীছটির প্রতি ইঙ্গিত 

করেছেন, তা ছহীহ বুখারী (হ/২৬৯৭) ও মুসলিমে (হা/৪৪5২) 

এসেছে, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

535 Ls SA UNG GAG SIS SA 

‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার 

করল, তার সেই নবাবিষ্কৃত কর্ম প্রত্যাখ্যাত’। ছহীহ মুসলিমে 

(হ/৪8৯৩) অন্য শব্দে হাদীছটি এসেছে'* এবং এটি প্রথম 

হাদীছটির তুলনায় ব্যাপক অর্থবোধক। কেননা এটি প্রত্যেক 


"6 মুসলিমের অপর শব্দ হচ্ছে, ১54 ৬5% 46 74 ১6 ৪ 5% এটি 
উপরে বর্ণিত শব্দ থেকেও ব্যাপক ৷ 
147 


আমলকারীকেই অন্তর্ভুক্ত করে, চাই সে নতুন কাজটি নিজে 
আবিষ্কার করুক বা অন্য কারও আবিষ্কারের অনুগামী হয়েই 
কাজটি করুক, সর্বাবস্থায় সে এই হুকুমের আওতায় পড়ে যাবে। 


ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ) বলেন (মাজয়ৃউ 
ফাতাওয়া: ২৭/৭৯), ‘বিদ্ধবানগণ একমত পোষণ করেছেন, যে 
ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ক্রবর বা অন্য 
কোনো নবী (‘আলাইহিস্সালাম)-এর ক্কবর ও নেককারদের কবর 
যেমন, ছাহাবায়ে কেরাম ও আহলুল বাইতসহ অন্য কোন 
সৎমানুষের ক্রবর যিয়ারত করবে, সে তাঁদের ক্কবর স্পর্শ করবে 
না এবং চুমুও খাবে না। বরং দুনিয়াতে হাজারে আসওয়াদ ব্যতীত 
দ্বিতীয় কোনো জড়পদার্থ চুম্বন করা শরী‘আতসম্মত নয়। ছহীহ 
বুখারী ও মুসলিমে এসেছে, ওমর [রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 
আল্লাহ্‌র কসম! আমি জানি যে, তুমি একটি পাথর মাত্র। তুমি 
যেমন কোনো ক্ষতি করতে পারো না, তেমনি কোনো উপকারও 
করতে পারো না। আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
যদি তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে 
চুম্বন করতাম না’। সেকারণে বিদ্ধানগণের এক্যমতের ভিত্তিতে 


148 


পাথরখণ্ড এবং কোন নবী ও সৎমানুষের ক্রবর চুম্বন বা স্পর্শ 
করা বৈধ নয়। 


৮, ত্বওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দো'আ নেই। সুতরাং 
ত্বওয়াফকারী তার সহজসাধ্য যে কোনো দো'আর মাধ্যমে তার 
প্রভুর নিকটে প্রার্থনা করবে এবং কুরআন তেলাওয়াত করবে। 
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত দো‘আসমূহ পাঠ 
করা ডউত্তম। ত্বওয়াফকারী রুকনে ইয়ামানী এবং হাজারে 
আসওয়াদের মধ্যবতী স্থানে বলবে, 

(OU His EG; Ls IY 35 LS GY 3 0 ES) 
[¢.\:5 244) 

‘হে আমাদের পালনকর্তা! আপনি দুনিয়াতে আমাদেরকে 
কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন। আর 
আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন’ [সূরা 
আল-বাকারাহ:২০১] (আহমাদ, হা/১৫৩৯৮ আবরৃ দাউদ, 
হ/১৮০২, সনদ হাসান)। 

কিছু কিছু মানুষ প্রত্যেক চক্করে আলাদা আলাদা দো'আ 
পড়ে থাকে, শরী‘আতে যার কোনো দলীল নেই। এটি নবাবিষ্কৃত 
আমলসমূহের মধ্যে একটি। 


149 


৯. শুধুমাত্র ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন বা 
স্পর্শ করা উচিৎ এবং রুকনে ইয়ামানী স্পর্শ করা উচিৎ; অন্য 
সময়ে নয়। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে 
ত্বওয়াফ ছাড়া অন্য সময়ে এগুলি চুম্বন বা স্পর্শ করার কথা আসে 
নি। তবে জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে বিদায় হজ্জে 
ত্বওয়াফের দুই রাক‘আত ছালাত অন্তে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক হাজারে আসওয়াদ স্পর্শের কথা এসেছে 
(মুসলিম, হা/২৯৫০)। অতএব, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হওয়ায় এটি উত্তম কাজ। অনুরূপভাবে 
কেউ যদি ত্বওয়াফের বাইরে হাজারে আসওয়াদ স্পর্শ করে, তবে 
তা জায়েয রয়েছে। ইবনে ওমর [রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে 
সাব্যস্ত আছে, 


BE JE SBE BIE ES GS dh Se EET IE 

‘তিনি ত্বওয়াফের সময় বা ত্বওয়াফের বাইরে হাজারে 
আসওয়াদ স্পর্শ না করা পর্যন্ত মসজিদ থেকে বের হতেন না’ 
(মৃছায়াফে ইবনে আবী শায়বাহ্‌, আ/১৩৫৭১, ইবনু আবী শায়বাহ 


বৃখারী ও মুসলিমের ওতাদ, হাদাছটি তাদের উভয়ের শর্ত 
সাপেক্ষ)। 


150 


১০. ওমরার ত্বওয়াফে এবং ক্কিরান ও ইফরাদ হজ্জ 
পালনকারীর ত্বওয়াফে ক্ুদূমে ‘ইযত্বেবা’ করা উত্তম। ইযত্বেবা 
হচ্ছে, গায়ের চাদর ডান বগলের নীচ দিয়ে বাম কাঁধের উপরে 
উঠিয়ে দিয়ে ডান কাঁধ খালি রাখা। ত্বওয়াফকারী সাত চক্করেই 
ইযত্বেবা অবস্থায় থাকবে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বলেন, 


BA 54 EL EL coh Sle bec I 0) 
GE ECA I NT EE 3 bls es Ll 
(G7) 
‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর 
ছাহাবায়ে কেরাম জে'‘রানাহ থেকে ওমরা করেন। তাঁরা রমল 
করেন এবং তাঁদের গায়ের চাদর বগলের নীচ দিয়ে বাম কাঁধের 
উপরে উঠিয়ে দেন’ (আবু দাউদ, হা/১৮৮৪, সনদ ছহীহ)৷ ইয়া‘লা 
ইবনে উমাইয়া (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 
5 46 LE db BE sy dle dl po Hl 5h 


‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একটি ডোরা-কাটা 
চাদরে ইযত্বেবা অবস্থায় বায়তুল্লাহ্র ত্রওয়াফ করেন’ (তিরমিযী, 
হা/৮৫৯, তিনি হাদাছটিকে ‘হাসান-ছহীহ’ বলেছেন)। 


151 


শুধুমাত্র উল্লেখিত ত্বওয়াফেই ইযত্বেবা করতে হবে। 
ইযত্বেবার অবস্থা ব্যতীত ইহরামের বাক্ধী সব অবস্থায় চাদর উভয় 
কাঁধের উপর থাকবে। 


১১. ওমরার ত্বওয়াফ এবং ক্কিরান ও ইফরাদ হজ্জ 
পালনকারীর ত্বওয়াফে ক্ুদুমের প্রথম তিন চক্রে পুরুষদের জন্য 
‘রমল’ করাও উত্তম। রমল হচ্ছে, ঘন ঘন ধাপে একটু জোরে 
চলা। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ছাহাবায়ে 
কেরাম ‘উমরাতুল ক্রাযা'-তে রমল করেছিলেন (রৃখারী, হা/১৬০২; 
মুসলিম, হা/৩০৫5)। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
Gl EG BE BLE ly ale be HT y25 Sho 

ES os EB etl DB ESE Gos BY tb 

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন 
করে হজ্জ এবং ওমরার প্রথম ত্বওয়াফের প্রথম তিন চক্রে 
জোরে হাঁটতেন এবং পরের চার চক্করে স্বাভাবিক হাঁটতেন’ 
(রখারাী, হা/১৬০৩; মুসলিম, হা/৩০৪৯)। জাবের (রাদিয়াল্লাহু 
‘আনন্ু) বলেন, 655 9 553 El is eth Gf 5) Es 
(5 5545 ‘আমরা রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
সাথে যখন বায়তুল্লাহতে পৌঁছলাম, তখন তিনি রুকন (হাজারে 
আসওয়াদ) স্পর্শ করলেন। অতঃপর ত্বওয়াফের প্রথম তিন চক্করে 


152 


রমল করলেন এবং পরের চার চক্করে স্বাভাবিক হাঁটলেন’ 
(মুসলিম, হা/২৯৫০)৷ 


(রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত পোষণ করেছেন যে, 
মহিলাদের জন্য কোন রমল নেই; না বায়তুল্লাহ্র ত্বওয়াফের 
সময়, না ছাফা-মারওয়ায় সা‘ঈর সময়’ (আল-ইজমা/৬১)৷ 


১২. রমল করার কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম এবং তাঁর ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) ৭ম 
হিজরীতে ‘উমরাতুল ক্কাযা’ আদায় করতে আসলে মুশরিকরা 
‘তোমাদের নিকট এমন এক সম্প্রদায় আগমন করেছে, যাদেরকে 
ইয়াছরিবের জ্বর দুর্বল করে ফেলেছে'। তখন নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) কে 
কাফেরদের সামনে তাঁদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে প্রথম তিন 
চক্করে রমল করার আদেশ করেন’ (বৃখারা, হা/১৬০২; মুসলিম, 
হা/৩০৫৯)। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
নিম্নোক্ত হাদীছটির বাস্তব প্রয়োগ: (6:৩ ৬%4॥ ‘একটি মাত্র 
ধোঁকা দ্বারাই যুদ্ধ শেষ হয়ে যায়’ বা ‘যুদ্ধ ধোঁকা দেয়’ বা “যুদ্ধে 
ধোঁকা চলে’ (বুখারী হা/৩০৩০; মুসলিম, হা/৪৫৩%৯)। তবে 


153 


বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর 
ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু ‘আনহুম) রমল করার কারণে এই 
হুকুমটি স্থায়ী হয়ে যায়। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) এবং 
জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে এমর্মে বর্ণিত হয়েছে। 
ওমর ইবনুল খাত্ববাব (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, ‘আমরা কেন 
এখন রমল করি? আমরাতো (সেদিন) মুশরিকদেরকে দেখানোর 
জন্য রমল করেছিলাম; কিন্তু আল্লাহতো তাদেরকে ধ্বংস করে 
দিয়েছেন’। অতঃপর তিনি বললেন, 

EH HEL NG El YS GMS Legh 

‘যেহেতু রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এটি 
করেছেন, সেহেতু আমরা তা ছেড়ে দেওয়া পছন্দ করি না’ 
(রৃখারা, হা/১৬০৪)। 

১৩. কেউ যদি চক্কর সংখ্যা ভুলে যায়, তাহলে প্রবল 
ধারণার উভর নির্ভর করবে। অন্যথায় কম সংখ্যার উপর নির্ভর 
করবে। যেমনঃ যদি পাঁচ চক্কর দেয়, কিন্তু পঞ্চম চক্কর নিয়ে 
সন্দেহ হয়: সেটি কি পঞ্চম চক্কর নাকি ষষ্ঠ! এক্ষেত্রে যদি তার 
সন্দেহ প্রবল হয় যে, সেটি ষষ্ঠ, তাহলে সেটিকে ষষ্ঠ ধরে নিয়ে 
এরপরে আরেকটি চক্কর দিবে। পক্ষান্তরে যদি কোনো দিকেই তার 


154 


সন্দেহ প্রবল না হয়, তাহলে কম সংখ্যকটা ধরে নিয়ে এরপরে 
আর দু'টি চক্কর দিবে। 


ত্বওয়াফরত অবস্থায় যদি ছালাতের ইক্কামত দিয়ে দেয়, 
তাহলে সে আগে ছালাত আদায় করে নিবে এবং যেখানে ছালাত 
আদায় করেছে, সেখান থেকে ত্বওয়াফের বাকী অংশ পূরণ করবে। 
ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) এ বিষয়ে ‘ইজমা’ উল্লেখ করেছেন 
(আল-ইজমা/৬২)৷ 


১৪. ত্বওয়াফ শেষে সহজ হলে ত্বওয়াফকারীর জন্য 
মাক্কামে ইবরাহীমের পেছনে সুরা কাফিরূন এবং সূরা ইখলাছ 
দিয়ে দুই রাক'আত ছালাত আদায় করা উত্তম। আর সহজ না 
হলে মসজিদের যে কোনো স্থানে দুই রাক'আত ছালাত আদায় 
করবে। জাবের [রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে এর প্রমাণ 
এসেছে (মুসলিম, হ/২৯৫০)৷ আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আননুমা) বলেন, 
eds LS LL db SUS - lay ale dl pe - BANE 

LBM ES SSS 


‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মন্ধায় আগমন করে 
বায়তুল্লাহ্র সাতটি ত্বওয়াফ করলেন এবং মাক্কামে ইবরাহীমের 


155 


পেছনে দুই রাক‘আত ছালাত আদায় করলেন। অতঃপর ছাফা 
পাহাড়ের দিকে গেলেন’ (বুখারী, হা/১৬২৭; মুসলিম, হ/২৯৯০)। 


যমযম পানি পান 


১. যমযম পানি পান করা উত্তম। মহান আল্লাহ এই পানি 
ইসমাঈল (‘আলাইহিস্্‌সালাম) এবং তাঁর মা হা-জার (%£) এর 
জন্য প্রবাহিত করেন; যেটি আল্লাহ্‌র ইচ্ছা এবং অশেষ কৃপায় 
অদ্যাবধি চালু রয়েছে। ঘটনাটি ছহীহ বুখারীতে এসেছে 
(হ/৩৩৬৪)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 
ত্বওয়াফ এবং মাক্কামে ইবরাহীমের পেছনে ছালাত অন্তে যমযম 
পানি পান করেন এবং মাথায় দেন (আহমাদ, হ/5১৫২৪৩, 
মুসলিমের শতার্নুযায়ী হাদাছটির সনদ হহীহ)। জাবের (রাদিয়াল্লাহু 
‘আনহু) থেকে বর্ণিত দীর্ঘ হাদীসের শেষে এসেছে, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ত্বওয়াফে ইফাদ্বার পরে এই পানি 
পান করেন (নলন্সলিম, হা/২৯৫০)৷ 


২. যমযম পানির ফযীলত বর্ণনায় ছহীহ মুসলিমে আবু 
যার (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে একটি দীর্ঘ হাদীছে এসেছে, 


156 


‘এটি বরকতময়। এটি খাদ্যগুণ সমৃদ্ধ' (মুসলিম, 
হ!/৬৩৫%৯)। আবূ দাউদ ত্বয়ালাসী তাঁর ‘মুসনাদ’-এ মুসলিমের 
সনদে হাদীছটি বর্ণনা করেন এবং তিনি নিম্নোক্ত বাক্যটি উল্লেখ 
করেন, (৮৮:১ ‘আর এটি ওঁষধিগুণ সমৃদ্ধ’ (হ/৪৫৯)৷ 


জাবের [রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত নিম্নোক্ত হাদীছটিও 
এই পানির ফযীলত বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, এ ০,4] £555 £০ ‘যমযম পানি যে উদ্দেশ্যে 
পান করা হবে, সে উদ্দেশ্যই পূরণ হবে’ (ইবনে মাজাহ, 
হা/৩০৬২, হাদাছটিকে কেউ কেউ হাসান: আবার কেউ কেউ 
ছহীহ’ বলেছেন: দেঠন: (ইরওয়াউল গালীল, হা/১১২৩)। 


ইবনুল ক্কাইয়িম (রহেমাহুল্লাহ) বলেন, ‘যমযম পানি হচ্ছে 
পানির সরদার। এটি যেমন সবচেয়ে মর্যাদাপূর্ণ পানি, তেমনি তা 
মানুষের নিকটে প্রিয়তর। এটি মানুষের কাছে সবচেয়ে মূল্যবান 
পানি’ (যাদৃল মা“আদ, 8/৩৯২)৷ 

৩. হজ্জ ও ওমরা পালনকারী পান করার, আরোগ্য লাভ 
করার এবং অন্যকে উপহার দেওয়ার জন্য বেশী করে যমযম 
পানি সঙ্গে নিতে পারে। এই পানি সবচেয়ে মূল্যবান উপহার। 


কেননা এটি বরকতময় এবং ওষধিগুণ সমৃদ্ধ পানি। আয়েশা 
157 


(রাদিয়াল্লাহু ‘আনহা) সঙ্গে করে যমযম পানি নিয়ে আসতেন। 
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও এই পানি 
সঙ্গে করে আনতেন (তিরমিযী হা/৯৬৩, সনদ ‘হাসান”)। 


১. ওমরাকারী ওমরার ত্বওয়াফ শেষে ছাফা-মারওয়ায় 
ত্বওয়াফ করতে যাবে। অনুরূপভাবে ক্কিরান ও ইফরাদ হজ্জ 
আদায়কারী ত্বওয়াফে ক্নুদুমের পরে সা‘ঈ করবে। তবে তারা 
ত্বওয়াফে ইফাদ্বার পর পর্যন্ত এই সা'ঈ পিছিয়ে দিতে পারে। 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ক্রিরান হজ্জ করেন এবং 
ত্বওয়াফে ক্কুদুমের পরে ছাফা-মারওয়ায় সাঈ করেন (মন্সলিম, 
হা/২৯৫০, জাবের (রাদিয়াললাহ আনহু) হতে বণণিত)৷ হজ্জ ও 
ওমরার রুকনসমূহ আলোচনার সময় আমরা সা'ঈর হুকুম বর্ণনা 
করেছি। ত্বওয়াফ এবং সা‘ঈ অবিচ্ছিন্নভাবে সম্পন্ন করা উত্তম। 
তবে কোন প্রয়োজনে ত্বওয়াফের পরে সা‘ঈকে বিলম্বিত করা 
যাবে। 


158 


২. ছাফা এবং মারওয়ায় সাতবার সাঈ করতে হবে। 
ছাফা থেকে শুরু হবে এবং মারওয়াতে গিয়ে শেষ হবে। ছাফা 
থেকে মারওয়া পর্যন্ত এক চক্কর এবং মারওয়া থেকে ছাফা পর্যন্ত 
আরেক চক্কর। সেজন্য ছাফা থেকে যে চক্করগুলি হবে, সেগুলি সব 
হবে বিজোড়। আর সেগুলি হচ্ছে চার চক্কর, যথা: ১ম, ওয়, ৫ম 
এবং ৭ম। পক্ষান্তরে মারওয়া থেকে যে চক্করগুলি হবে, সেগুলি 
হবে জোড়। সেগুলি হচ্ছে তিন চক্কর, যথা: ২য়, ৪র্থ এবং ৬ষ্ট। 
সা'ঈ শুরু করার জন্য যখন ছাফার নিকটবর্তী হবে, তখন পড়বে, 

[oA :5 4d hl 34500 Ll blo 

‘নিঃসন্দেহে ছাফা ও মারওয়া আল্লাহ্র নিদর্শনসমূহের 
অন্যতম’ (বাৱ্কারাহ ১৫৮) এবং বলবে, “যা দিয়ে আল্লাহ শুরু 
করেছেন, তা দিয়ে আমরাও শুরু করছি। কেননা নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন (স্লসলিম, হা/২৯৫০, 
জাবের (রাদিয়াল্লাহ ‘আনহ) হতে বর্ণিত)। এর অর্থ হচ্ছে, মহান 
আল্লাহ পবিত্র কুরআনে ছাফা ও মারওয়ার কথা উল্লেখ করার 
সময় আগে ছাফার কথা উল্লেখ করেছেন। অতএব, আল্লাহ 
যেটিকে আগে উল্লেখ করেছেন, আমরা সেখান থেকেই আমাদের 
সা'ঈ শুরু করব। প্রত্যেকটি চক্করের সময় ছাফা ও মারওয়ার 
মধ্যবৰ্তী পুরো এলাকা জুড়ে চক্কর হতে হবে। সবুজ বাতির 


159 


মধ্যবর্তী জায়গা, যেখানে পূর্বে উপত্তকার কোল ছিল, সেখানে 
জোরে চলতে হবে এবং বাক্কী সবখানে স্বাভাবিকভাবে হাঁটতে হবে 
(মুসলিম, হা/২৯৫০)। সা'ঈ সম্পাদনকারী প্রত্যেক চক্করে ছাফা 
এবং মারওয়ার উপরে ক্কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহ্র একত্ববাদ 
ও বড়ত্ব বর্ণনা করবে। সে বলবে, 

Bi 5k BEG LTS DUT L BS IIS MY Y Yo 


EIS SSN FIG IE L556; 3213555 HNL Y 


শরীকবিহীন এক আল্লাহ ছাড়া আর কোন হক্ব মাবুদ 
নেই। তাঁরই সকল রাজত্ব এবং তাঁর জন্যই যাবতীয় প্রশংসা। 
তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এক আল্লাহ ছাড়া আর কোন 
হক্ব মা‘বুদ নেই। তিনি তাঁর অঙ্গীকার পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে 
বিজয়ী করেছেন এবং তিনি একাই শত্রু বাহিনীকে পরাস্ত 
করেছেন’। এরপর যত ইচ্ছা দো'আ করবে। এভাবে তিনবার 
করবে (মুসলিম, হ!/২৯৫০)৷ 


মনে রাখতে হবে, সা‘ঈর জন্য নির্দিষ্ট কোনো দো'আ 
নেই। বরং সা'ঈ সম্পাদনকারী তাঁর প্রভুর নিকটে প্রাণ খুলে 
প্রার্থনা করবে এবং কুরআন পড়বে। যেমনটি পূর্বে ত্বওয়াফের 
ব্যাপারেও বর্ণিত হয়েছে। 


160 


৩. ছাফা-মারওয়ার সা‘ঈর জন্য অযু অবস্থায় থাকা শর্ত 
নয়। কেননা এমর্মে কোনো দলীল পাওয়া যায় না। ইবনুল মুনযির 
(রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই একমত পোষণ করেছেন যে, 
অষুবিহীন অবস্থায় ছাফা-মারওয়ায় সা‘*ঈ করলে তা শুদ্ধ হবে' 
(আল-ইজমা/৬৩)৷ 

8. সা‘ঈ মূলতঃ ইসমাঈল (‘আলাইহিস্সালাম)-এর মা 
হা-জারের কর্ম থেকেই শুরু হয়েছে। ঘটনাটি ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে ছহীহ বুখারীতে বর্ণিত হয়েছে; ঘটনা 
বৰ্ণনা শেষে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

UES 8 BS 

‘আর এটিই হচ্ছে এই পাহাড়দ্বয়ে লোকদের সা‘ঈ করার 
ইতিহাস’ (হা/৩৩৬৪)। 

৫, হজ্জ ও ওমরা ছাড়া অন্য সময়ে সা‘ঈ করা যাবে না। 
আমরা আগেই বলেছি যে, এটি হজ্জ ও ওমরার একটি রুকন। 
কোনো নফল সাংঈ করা যাবে না। কেননা এমর্মে কোনো দলীল 
পাওয়া যায় না। তবে নফল ত্বওয়াফ করা যাবে। প্রশ্ন হতে পারে, 
তাহলে নীচের আয়াতাংশের অর্থ কি? 


[oA EAA LAE HU BIG GS E545 35) 


161 


অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য 
দিবেন’। জবাব হল, এখানে স্বেচ্ছায় নেকীর কাজ বলতে নফল 
সা'ঈ বুঝানো হয় নি; বরং নফল হজ্জ বা ওমরা বুঝানো হয়েছে। 
ইবনে জারীর (রহেমাহুল্লাহ) বলেন, ‘আয়াতের অর্থ হচ্ছে, কেউ 
যদি তার ওয়াজিব হজ্জ সম্পাদন করার পর নফল হজ্জ বা ওমরা 
তিনি তাকে এর যথাযথ পুরষ্কার দিবেন এবং তিনি তার নফল 
ইবাদতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন’। হাফেয ইবনে 
হাজার ইমাম ত্বহাবীর উদ্ধৃতি দিয়ে বলেন, 
[eA Ad (TS {55 5} 
‘আয়াত দ্বারা যে ব্যক্তি বলতে চায় যে, সা'ঈ মুস্তাহাব, 
এতে তার পক্ষে কোনো দলীল নেই। কেননা আয়াতটি মূল হজ্জ 
ও ওমরাকে বুঝিয়েছে; এককভাবে সা'ঈকে বুঝায় নি। কারণ 
সকল মুসলিম একমত পোষণ করেছেন যে, হজ্জ ও ওমরা 
পালনকারী ব্যতীত অন্যের জন্য সা‘ঈ করা শরী'আতসম্মত নয়। 
আল্লাহই ভাল জানেন’ (ফাতহুল বারা, ৩/৪৯5)৷ ইমাম নববী 
(রহেমাহুল্লাহ) জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছের ব্যাখ্যা 
করতে গিয়ে বলেন, “অনুচ্ছেদ: ‘সা*ঈ বারবার করা যাবে না” 


162 


জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) এর বাণী, ‘নবী সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম এবং তাঁর ছাহাবায়ে কেরাম ছাফা-মারওয়ায় একটির 
বেশী সা‘ঈ করেন নি’। অর্থাৎ প্রথম সা'ঈ। উক্ত হাদীছ প্রমাণ 
করে যে, হজ্জ বা ওমরায় সা*ঈর পুনরাবৃত্তি করা যাবে না; বরং 
একবার করেই ক্ষান্ত করতে হবে। সা'ঈর পুনরাবৃত্তি করা বৈধ 
নয়। কেননা ইহা বিদ‘আত (শারহ ছহীহি মুসলিম, 5/২৪) 
আবার কেউ কেউ উক্ত {1/74 £555 5} আয়াতের 
ব্যাখ্যায় বলেন, এখানে স্বেচ্ছায় নেকীর কাজ করা বলতে যেসব 
ক্ষেত্রে নফল ইবাদত বৈধ করা হয়েছে, সেগুলিকে বুঝানো 
হয়েছে। যেমন: ছালাত, দান, ছিয়াম, হজ্জ, ওমরা, কুরআন 
তেলাওয়াত ইত্যাদি। শায়খ আব্দুর রহমান সাদী (রহেমাহুল্লাহ) 
উক্ত আয়াতের ব্যাখ্যায় এই অর্থ করার পর বলেন, ‘এটা প্রমাণ 
করে যে, বান্দা যতবেশী আল্লাহ্র আনুগত্য করতে পারবে, ঈমান 
বাড়ার কারণে আল্লাহ্র নিকট তার কল্যাণ, পূর্ণতা এবং মর্যাদা 
ততবেশী বৃদ্ধি পাবে। আর ‘কল্যাণকর কাজ স্বেচ্ছায় করা’ এর 
শর্তটি জুড়ে দেয়া প্রমাণ করে যে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অননুমোদিত বিদ‘আতী 
কর্মকাণ্ডে স্বেচ্ছায় অংশগ্রহণ করবে, সে পরিশ্রম বৈ কোন 
কল্যাণই অর্জন করতে পারবে না। বরং যদি এমন কর্মের 


163 


অবৈধতা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তা করে, তাহলে তা তার 
জন্য অকল্যাণ বয়ে আনবে'। 


মাথা মুণ্ডন বা চুল ছাটা 
১. মাথা মুণ্ডন করা বা চুল ছেটে ফেলা হজ্জ ও ওমরার 


ওয়াজিবসমূহের একটি। আমরা ‘হজ্জ ও ওমরার ওয়াজিবসমূহ’ 
আলোচনার সময় দলীল-প্রমাণসহ এ বিষয়ে কথা বলেছি। 


২. হজ্জ থেকে হালাল হওয়ার জন্য মাথা মুণ্ডন করা চুল 
ছাটার চেয়ে উত্তম। অনুরূপভাবে তামাত্ন হজ্জ পালনকারীর ওমরা 
ব্যতীত অন্য ওমরা থেকে হালাল হওয়ার জন্যও মাথা মুণ্ডন করা 
উত্তম। তবে তামাতু হজ্জ পালনকারী যদি এমন সময় ওমরা থেকে 
হালাল হয়, যখন মাথা ন্যাড়া করলে হজ্জের পূর্বে তার মাথার চুল 
আবার গজানোর সুযোগ পাবে, তাহলে তার ক্ষেত্রে মাথা মুণ্ডনই 
উত্তম। আর হজ্জের খুব কাছাকাছি সময়ে ওমরা থেকে হালাল 
হলে চুল ছাটাই উত্তম। কেননা কিছু চুল তার মাথায় অবশিষ্ট 
থাকলে হজ্জ থেকে হালাল হওয়ার সময় সে তা চেছে ফেলতে 
পারবে। তামাতু হজ্জ পালনকারী ছাহাবীগণ ৪ যুল-হিজ্জায় রাসূল 


164 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে যখন মক্কায় পৌঁছেন, 

তখন তাঁরা ওমরা থেকে হালাল হওয়ার জন্য মাথা মুণ্ডন না করে 

চুল ছেটে ফেলেন। জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছে বলা 

হয়েছে, 

E58 5 ps le dl Go- GAL SG AE LN Sd) 
USI 

‘নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামসহ যাঁদের সাথে 
গেলেন’ (মৃসলিম, হ/২৯৫০)৷ হাদীছে উল্লেখিত উক্ত অবস্থা 
ব্যতীত অন্য ক্ষেত্রে মাথা মুণ্ডন করা উত্তম হওয়ার কারণ হচ্ছে, 
রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মাথা মুগ্ডুনকারীদের 
মাগফেরাতের জন্য তিনবার দো‘আ করেছেন এবং কর্তনকারীদের 
জন্য একবার দো'আ করেছেন (বৃখারী, হা/১৭২৮; মুসলিম, 
হ/৩১৪৮)। তাছাড়া চুল ছেটে আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য শোভাবর্ধন 
বর্জনের বিষয়টিতো রয়েছেই। 

৩. মাথা মুণ্ডন বা চুল ছাটার ক্ষেত্রে পুরুষদেরকে সম্পূর্ণ 
মাথার চুল মুণ্ডন করতে হবে অথবা ছেটে ফেলতে হবে। মাথার 
কিছু অংশের চুল ছাটলে এবং কিছু অংশের চুল ছেড়ে দিলে তা 
যথেষ্ট হবে না। অনুরূপভাবে কিছু অংশের চুল ন্যাড়া করে 


165 


অবশিষ্টাংশের চুল ছেড়ে দিলে তাও যথেষ্ট হবে না। কাঁচি বা 
ইলেন্ত্িক যন্ত্ৰ দ্বারা চুল ছাটবে; আর ক্ষুর বা ব্লেড দ্বারা মাথা মুণ্ডন 
করবে। 


মহিলারা চুলের মাথা থেকে আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ 
কেটে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
Cail 2 EL BS 5) E £40) ‘মহিলাদের জন্য মাথা 
মুণ্ডনের বিধান নেই। বরং তাদেরকে চুল ছেটে ফেলতে হবে’ 
(আৰৃ দাউদ, হা/১৯৮৫, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু “আনহৃম)) 
থেকে বণিত, সনদ ‘ছহীহ’)। ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, 
‘সবাই একমত যে, মহিলাদের জন্য মাথা মুগ্ডনের বিধান নেই’ 
(আল-হইজমা/৬৬)। 


8. মুহরিম ব্যক্তি হজ্জ বা ওমরা থেকে হালাল হওয়ার 
সময় নিজে যেমন নিজের মাথার চুল ছাটতে পারে বা মুণ্ডন 
করতে পারে, তেমনি হালাল হওয়ার জন্য অন্যের মাথার চুলও 
ছেটে দিতে পারে বা মুণ্ডন করে দিতে পারে। কেননা মাথা মুণ্ডন 
বা চুল ছাটা হজ্জ বা ওমরার ওয়াজিবসমূহের একটি। সুতরাং এ 
সময় এটি ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহের অন্তর্ভুক্ত গণ্য হবে 
না। 


166 


৮ তারিখে মক্কা থেকে হজ্জের ইহরাম বাঁধা এবং মিনায় 
গমন 


১. মঙ্কাবাসীরা এবং মক্কায় অবস্থানরত অন্যান্যরা যুল- 
হিজ্জাহ মাসের ৮ তারিখে অর্থাৎ তারবিয়ার দিন তাদের স্ব-স্ব 
অবস্থান থেকেই হজ্জের ইহরাম বাঁধবে। অতঃপর মিনায় গিয়ে 
সেখানে যোহর, আছর, মাগরিব, এশা এবং ফজরের ছালাত ক্কছর 
করে আদায় করবে; জমা করে নয়। যে সকল ছাহাবী ওমরা 
থেকে হালাল হয়েছিলেন, তাঁরা এবং অন্যান্য মক্কাবাসীরা এমনটিই 
করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং 

যে ব্যক্তি ৮ তারিখের পূর্বে মিনায় যাবে, সে মিনা থেকেই 
ইহরাম বাঁধবে; ইহরাম বাঁধার জন্য তাকে মক্কায় যেতে হবে না। 

২. মক্ধাবাসী বা অন্যান্য যারাই মক্কা থেকে ইহরাম 
বাঁধবে, তাদেরকে যেমন ইহরাম বাঁধার জন্য মসজিদে হারামে 
যেতে হবে না, তেমনি হজ্জে যাওয়ার জন্য বায়তুল্লাহ থেকে বিদায় 
স্বরূপ ত্বওয়াফও করতে হবে না। অনুরূপভাবে হজ্জের সাঈও 


167 


আগেভাগে করে নিবে না। বরং ত্বওয়াফে ইফাদ্বার পর সা'ঈ 
করবে। কেননা যে সকল ছাহাবী মক্কা থেকে হজ্জের ইহরাম 
বেঁধেছিলেন, তাঁরা কেউ এমনটি করেন নি; বরং তাঁরা ইহরাম 
বেঁধে মিনায় চলে গিয়েছিলেন। 


৩. হজ্জে ছালাত ক্ৰছর এবং জমা করে আদায়ের ক্ষেত্রে 
বহিরাগত এবং মকঙ্কাবাসী হাজী সবাই সমান। কেননা যেসব 
মক্কাবাসী রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হজ্জ 
করেছিলেন, তাঁদেরকে তিনি ছালাত পূর্ণ করতে বলেন নি। যায়েদ 
ইবনে আসলাম তাঁর পিতা থেকে বর্ণনা করেন, ‘ওমর ইবনুল 
খাত্ববাব (রাদিয়াল্লাহু ‘আনহু) মক্কায় ছালাতের ইমামতি করেন এবং 
দুই রাক'আত ছালাত আদায় করেন। অতঃপর তিনি বলেন, হে 
মক্কাবাসী! তোমরা তোমাদের ছালাত পূর্ণ কর। কেননা আমরা 
মুসাফির। অতঃপর তিনি মিনায় গিয়ে দুই রাকআত ছালাত 
আদায় করেন। কিন্তু সেখানে তিনি মক্কাবাসীদেরকে এমন কিছু 
বলেছিলেন মর্মে আমাদের কাছে কোন বর্ণনা আসেনি’ (মালেক, 
মুওয়াভ়া, ১/৪০৩, সনদ ‘হহীহ’)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক তিনি মক্কায় থাকা অবস্থায় মক্কাবাসীদেরকে 
ছালাত পূর্ণ করার আদেশ সম্বলিত মারফু হাদীছটির সনদ দ্বঈফ 
বা দুর্বল (আৰৃ দাউদ, হা/১২২৯)৷ 


168 


হজ্জে মঙ্ধাবাসীদের জন্য ছালাত ক্কছর এবং জমা করে 
আদায়ের বিধান হজ্জের কারণে; সফরের কারণে নয়। সেজন্য 
কোনো মঙ্ধাবাসী যদি ইহরামবিহীন অবস্থায় হাজীদের সাথে বের 
হয়, তাহলে সে ক্কছর বা জমা কোনোটিই করতে পারবে না। 


8. তামাতু হজ্জ পালনকারীদের মধ্যে কেউ যদি হজ্জের 
ইহরাম বধে, অতঃপর তার স্মরণ হয় যে, সে ওমরার ত্বওয়াফ 
বা সা‘ঈ করে নি অথবা ত্বওয়াফ বা সা*ঈর এক বা একাধিক 
চক্কর ছেড়ে দিয়েছে, তাহলে সে ক্রিরান হজ্জ পালনকারীতে 
পরিণত হবে। কেননা হজ্জের কার্যাবলী শুরু করার কারণে তার 
পক্ষে আর ওমরা পূর্ণ করা সম্ভব নয়। আয়েশা (রাদিয়াল্লাহু 
‘আনহা) খতুগ্রস্ত হওয়ার কারণে হজ্জের পূর্বে ওমরা করতে সক্ষম 
না হওয়ায় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে হজ্জের 
ইহরাম বাঁধতে বলেন। আর এর মাধ্যমে তিনি ক্কিরান হজ্জ 
আদায়কারিণীতে পরিণত হন '(বৃখারী, হা/৩০৫; মৃসলিম, 
হা/২৯১০৯)। 

তবে তামাত্নু হজ্জ আদায়কারী ওমরার ত্বওয়াফ ও সা'ঈ 
করার পর মাথা মুণ্ডন বা চুল ছাটার আগে যদি হজ্জের ইহরাম 
বেঁধে ফেলে, তাহলে সে তামাত্নু হজ্জ আদায়কারীই থাকবে। তবে 
ওমরার একটি ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তাকে ফিদ্ইয়া 


169 


দিতে হবে। এক্ষেত্রে ফিদ্ইয়া হচ্ছে, একটি ছাগল কুরবানী করা 
অথবা একটি উট বা একটি গরুতে সাতজনের এক অংশ হিসেবে 
অংশগ্রহণ করা। ফিদ্ইয়ার গোশত হারাম এলাকার দরিদ্রদের 
মধ্যে বণ্টন করে দিতে হবে, তা থেকে সে নিজে একটুও খাবে 
না। 


৫. আরাফার রাতে মিনায় রাত্রিযাপন করা মুস্তাহাব। এ 
রাতে কেউ যদি মিনায় না থাকে, তাহলে তার কোনো গোনাহ 
হবে না মর্মে ইবনুল মুনযির ‘ইজমা’ উল্লেখ করেছেন (আল- 
হজমা/৬৪)৷ 


আরাফায় অবস্থান 

১. আরাফার দিবসে সূর্য উঠার পরে মিনা থেকে 
আরাফায় যাওয়া উত্তম (মুসলিম, হ/২৯৫০)৷ আরাফায় যাওয়ার 
সময় হাজীরা ‘আল্লাহু আকবার’ এবং তালবিয়া পড়তে পড়তে 
যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 
ক Ge 2458 dS ৯ + ll bo HJ “ 6556 


ৰ 20 Es 


170 


‘আমরা ভোরে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
সাথে মিনা থেকে আরাফায় গিয়েছিলাম; আমাদের মধ্যে কেউ 
বলছিলেন’ (মনসলিম, হ'/৩০৯৫)। আনাস (রাদিয়াল্লাহু ‘আনহু) কে 
ওয়াসাল্লাম-এর সাথে এই দিনে কি করছিলেন? জবাবে তিনি 
বলেন, 

fe 3S 5 GSI HE aE IE JANE Je SE 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে অস্বীকৃতি জানাচ্ছিলেন না। 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকেও অস্বীকৃতি জানাচ্ছিলেন না’ 
(রৃখারা, হা/১৬৫৯; মুসলিম, হা/৩০৯৭)৷ 

২. আরাফায় পৌঁছে অবস্থান গ্রহণ করবে। হাজী ছাহেবের 
অবস্থান আরাফার সীমানার মধ্যে হচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত 
হওয়া অত্যন্ত যরূরী। আরাফার সীমানা নিরূপক সাইনবোর্ডগুলির 
মাধ্যমে সে তার অবস্থান জানতে পারবে। মনে রাখতে হবে, 
আরাফায় অবস্থান হজ্জের একটি রুকন, যা ছেড়ে দিলে হজ্জই 
সম্পন্ন হবে না। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


171 


dise 4 ‘আরাফায় অবস্থানই হচ্ছে হজ্জ’। হজ্জ ও ওমরার 
রুকনসমূহ আলোচনার সময় এ বিষয়ে আমরা কথা বলেছি। 


৩. আরাফার দিন সূর্য ঢলে যাওয়ার পর থেকে কুরবানীর 
রাতের ফজর (সুবহে সাদিক) উদয় হওয়া পর্যন্ত আরাফায় 
অবস্থানের সময়। কেননা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
সূর্য ঢলে যাওয়ার পরে আরাফায় অবস্থান করেছেন (মন্সলিম, 
হ/২৯৫০)। আবার কেউ কেউ বলছেন, আরাফার দিন ফজর 
উদিত হওয়ার পর থেকে আরাফায় অবস্থানের সময় শুরু হয়। 
উরওয়াহ ইবনে মুদ্বাররিস (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 


ii Lh ক 5 Bll is le Fo Ts Eas 
bs ESF 0 Hl ok EB Gs LR FE Se MTS 
we dl Fe A r5 IE ES 52d se CH YF 
1 0 5) TO 1 a5 SG SAN RE YO A caly 

HE 5 SS 
ওয়াসাল্লাম-এর নিকটে এসে বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি 
ত্বাই গোত্র থেকে এসেছি, আমি আমার বাহনটিকে দুর্বল করে 
ফেলেছি এবং আমার নিজেকে করে ফেলেছি ক্লান্ত। আল্লাহ্‌র 
কসম! আমি এমন কোনো পাহাড় বা টিলা ছেড়ে আসি নি, 


172 


যেখানে অবস্থান করি নি। তাহলে কি আমার হজ্জ হবে? রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের সাথে 
এই ছালাত (ফজর) পেল এবং এর পূর্বে রাতে বা দিনে আরাফায় 
আসল, তার হজ্জ পূর্ণ হল এবং হালাল হওয়ার পর যা করা যায়, 
সে যেন তা করল’ (আবু দাউদ, হা/১৯৫০, সনদ ‘হহীহ’)। যদিও 
আরাফার দিন সূর্য ঢলে যাওয়ার আগে আরাফায় অবস্থান করলে 
চলবে, তথাপিও কেউ যেন উক্ত অবস্থানকেই যথেষ্ট মনে না করে; 
বরং সূর্য ঢলে যাওয়ার পরও অবস্থান করে। 


8, যে ব্যক্তি দিনের বেলায় আরাফায় অবস্থান করবে, সে 
সূর্যাস্তের পরে সেখান থেকে প্রস্থান করবে; সূর্যাস্তের আগে নয় 
(মুসলিম, হা/২৯৫০)৷ হজ্জ ও উমরার ওয়াজিব বর্ণনায় তার 
আলোচনা চলে গেছে। 


৫, হাজীরা আরাফায় যোহরের প্রথম ওয়াক্তে এক আযান 
ও দুই এক্কামতে জমা-ক্কুর করে যোহর এবং আছরের ছালাত 
আদায় করবে (স্ল্সলিম, হ!/২৯৫০)৷ ছালাতের পূর্বে ইমাম বা 
তাঁর প্রতিনিধি কর্তৃক জনগণের উদ্দেশ্যে খুৎবা দেওয়া উত্তম। এই 
খুৎবায় তিনি হজ্জের অবশিষ্ট বিধিবিধান এবং অন্যান্য বিষয়ে 
আলোচনা রাখবেন (স্ল্সলিম, হ/২৯৫০)৷ 


173 


৬. আরাফায় হাজীদের ছওম পালন না করাই ভাল। 
কেননা এর মাধ্যমে তারা এই মহান দিনে বেশী বেশী দো'আ ও 
তাছাড়া নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও এদিনে ছওম পালন 
করেন নি। উম্মুল ফাদ্বল বিনতে হারেছ (রাদিয়াল্লাহু ‘আনহা) 
বলেন, 

JE Ls ade 4h LS Gl 0 BBE 1 WSs 50S UG 5h 

‘একদল লোক তাঁর নিকটে আরাফার দিনে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ছওম নিয়ে মতভেদ 
করছিলেন। তাঁদের কেউ কেউ বলছিলেন, তিনি ছওমরত অবস্থায় 
আছেন। আবার কেউ কেউ বলছিলেন, তিনি ছওমরত অবস্থায় 
নন। অতঃপর তিনি (উম্মুল ফাদ্বল) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম উটের পিঠে আরোহী থাকা অবস্থায় তাঁর নিকটে এক 
পেয়ালা দুধ দিয়ে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম তা পান করলেন’ (বৃখারী, হা/১৯৮৮; মুসলিম, 
হা/২৬৩২)৷ 


174 


তবে হাজীরা ব্যতীত অন্যান্যদের জন্য এদিন ছওম পালন 
করাই উত্তম; বরং নফল ছওমের এটিই সর্বশ্রেষ্ঠ দিন। আবূ 
ক্কাতাদাহ (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে আরাফার দিনে ছওম পালন সম্পর্কে জিজ্ঞেস করা 
হলে তিনি বলেন, 45; £24 £52 ‘ইহা পূর্বের এক 
বছরের এবং পরবর্তী এক বছরের (ছগীরাহ) গোনাহসমূহের 
কাফফারাহ হয়’ (ম্লসলিম, হা/২৭৪৭)। ছহীহ মুসলিমের অন্য শব্দে 
হাদীছটি এসেছে এভাবে, 
BELG AS al EN Gm Ol Lie LE pk to 
(St 
ছওমের মাধ্যমে এই দিনের পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী 
এক বছরের (ছগীরাহ) গোনাহসমূহ মাফ করে দিবেন’ 
(হ/২৭৪৬)৷ 


৭, ক্লিবলামুখী হয়ে আরাফার ময়দানের যে কোনো স্থানে 
অবস্থান করলেই চলবে। এই মহান দিবসে বেশী বেশী করে 
তালবিয়া, দো‘আ ও যিকর-আযকার করতে হবে। দো'আ করার 
সময় মহান আল্লাহ্র নিকট কাকুতি-মিনতি পেশ করতে হবে 
এবং দুনিয়া ও আখেরাত উভয় যিন্দেগীর সার্বিক কল্যাণ প্রার্থনা 


175 


করতে হবে। হাজীরা যাবতীয় পাপাচার থেকে মুক্ত হয়ে আল্লাহ্‌র 
নিকট খাটি তওবার মাধ্যমে তাঁকে সন্তুষ্ট করবে। পক্ষান্তরে এর 
মাধ্যমে শয়তানকে করবে পরাস্ত, লাঞ্চিত এবং দুশ্চিন্তাগ্রস্ত। এই 
মহান দিবসে আরাফার ময়দানে ঘুরাফেরা করে এবং ‘জাবালে 
রহমত’ নামক পাহাড়ে উঠার চেষ্টা করে সময় নষ্ট করা উচিৎ 
নয়। কেননা এই পাহাড়ে উঠার কোনো দলীল নেই। 


৮. ইবাদতের উদ্দেশ্যে আরাফার ময়দানের অবস্থান হচ্ছে 
মুসলিমদের সর্ববৃহৎ মিলনমেলা। এই অবস্থানের মাধ্যমে একজন 
মুসলিম ক্রিয়ামত দিবসে হাশরের ময়দানে পূর্ব ও পরের সকল 
মানুষের সমাবেশের কথা স্মরণ করবে এবং সৎআমল দ্বারা সেই 
দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। 


৯. আরাফায় অবস্থান এবং এই দিবসের ফযীলত বর্ণনায় 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
& BSE 23 bs JE Gs MEE a5 Il G23 Of S2 HST p34 bs 
IEA SHG Lk Shp BOS 3 
‘আরাফার দিন ব্যতীত অন্য কোন দিনে মহান আল্লাহ্‌ 
এতবেশী সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন 
না। তিনি এই দিন কাছাকাছি চলে আসেন এবং বান্দাদেরকে 


176 


নিয়ে গর্ব করে ফেরেশতামণ্ডলীকে বলেন, ওরা কি চায়?’ 
(মুসলিম, হা/৩২৮৮, আয়েশা (রাদিয়াল্লাহ “আনহা) হতে বণিত)। 


এই দিনে দো‘আ করার ফযীলত বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
YA YL Se GL OLN Us HSE of LES EN HE 

Od Hs YE LG LMT AD STIG 
এবং নবীগণ সর্বোত্তম যে দো‘আটি করেছি, তা হচ্ছে এই, | ১» 
Ul 05h BE 3G LHS DUNS A G5 YS HS 
(উচ্চারণ: লা ইলা-হা ইল্লাললা-হ ওয়াহ্‌দাহ্‌ লা শারীকা লাহ লাহল 
মুলক ওয়ালাহল হামদ ওয়া হওয়া আলা কুলি শাইয়িন কদর), 
অর্থাৎ আল্লাহ ছাড়া কোন হক্ক মা‘বুদ নেই। তিনি এক ও অদ্বিতীয়, 
তাঁর কোনো শরীক নেই। যাবতীয় রাজত্ব তাঁরই এবং তাঁর জন্যই 
যাবতীয় প্রশংসা। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান’ (তিরমিযী, 
হা/৩৫৮৫, আবুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহৃম?) থেকে 
বণিত, হাদীছটি ‘হাসান লিগায়িরিহী, আলবানী (রহেমাহল্লাহ) 
প্রণীত ‘সিলসিলাহ ছহীহাহূর ১৫০৩ নং হাদাছ দ্রইব্য)। 


177 


করার কথা হাদীছে এসেছে। উসামা ইবনে যায়েদ (রাযিয়াল্লাহু 

আনহুমা) বলেন, 

s ELIS LL SS EH S04, 5 Sle hl LS EAS ES) 
EY BSH SSL FEL TUG les LS 23 


‘আরাফায় (উটের পিঠে) আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর পেছনে ছিলাম। তিনি দুই হাত উঠিয়ে দো'আ 
করেন। তাঁর উটটি একটু ঝুঁকে পড়লে উটের লাগাম পড়ে যায়। 
অতঃপর তিনি এক হাত উত্তোলিত অবস্থায় অপর হাত দিয়ে 
লাগামটি উঠান’ (নাসাঈ; হা/৩০১১, সনদ ‘হহীহ’)। 


আরাফায় দো'আ করার জন্য নির্দিষ্ট কোন দো'আ নেই। 
হজ্জ পালনকারী তার প্রভুর যিকর-আযকার করবে, তালবিয়া পাঠ 
করবে, তার প্রভুর নিকট প্রার্থনা করবে, কুরআন তেলাওয়াত 
করবে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত দো‘আসমূহ পড়া 
উচিৎ। কেননা এই দো'আগুলি যেমন ব্যাপক অর্থবোধক, তেমনি 
এগুলিতে রয়েছে দো'আয় ভুল-ভ্রান্তি থেকে বাঁচার উপায়। 


এখানে কুরআন ও ছহীহ সুন্নাহ থেকে কতিপয় দো'আ উল্লেখ 
করা যথোপযুক্ত মনে করছি। আরাফা ও মুষযদালিফায় 
অবস্থানকালে, ত্বওয়াফ ও সা‘ঈতে এবং সর্বাবস্থায় উক্ত 


178 


দো‘আসমূহের মাধ্যমে একজন মুসলিমের প্রার্থনা করা উচিৎ। 
এসব দো‘আর মাধ্যমে সে ছালাতের সেজদাতে এবং সালাম 
ফিরানোর আগে প্রার্থনা করতে পারে। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 
‘আননুমা) বলেন, 


3 LES ESM UG Spl 5 US STAB Sf Sag Ss Ih 
il CEES I G2 EH GS LST IAN I F 
‘সাবধান! রুকু এবং সেজদারত অবস্থায় আমাকে কুরআন পড়তে 
নিষেধ করা হয়েছে। তবে রুকুতে তোমরা আল্লাহ্‌র বড়ত্ব বর্ণনা 
কর এবং সেজদায় বেশী বেশী দো'আ করার চেষ্টা কর। কেননা 
এটি তোমাদের দো'আ হক্ববুলের বেশি উপযুক্ত" (মুসলিম, 
হা/১০৭৪)। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত 
তাশাহ্‌হুদের বিবরণ সম্বলিত হাদীছের শেষাংশে এসেছে, 
(HAVE ll Ll sel EEE fe 
‘অতঃপর সে তার পছন্দমত দো'আ চয়ন করে তা দিয়ে দো'আ 
করবে’ (বুখারী, হ/৮৩৫; মুসলিম, হ/৮৯৮)৷ ইমাম আবূ দাউদ 
(রহেমাহুল্লাহ) ‘ছালাতে দো'আ’ অনুচ্ছেদের ৮৮৪ নং হাদীছের 
দো'আ সংক্রান্ত আয়াতসমূহ দ্বারা দো'আ করা আমার নিকট 
পছন্দনীয়’। ইহা রুকু ও সেজদায় নিষিদ্ধ কুরআন তেলাওয়াতের 


179 


অন্তর্ভুক্ত গণ্য হবে না; বরং তা দো‘আ। উদাহরণস্বরূপ বলা যায়, 


[v0:b1 4 © Sic d TASS di 
অথবা 
[1:20 (LED i ELE ISS I 
তাহলে তাকে তেলাওয়াতকারী বলা হবে না; বরং সে দো‘'আকারী 
হসাবে গণ্য হবে। 
নীচে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত কতিপয় যিক্র- 
আযকার ও দো'আ উল্লেখ করা হল, যেগুলির মাধ্যমে আরাফাসহ 
অন্যান্য যেকোন স্থানে দো'আ করা যাবেঃ 
BASS 5 SEG SE ANANTH LS JSG oF ye 
DA: ® ill 
(উচ্চারণ: হাসবিয়াল্লা-হ লা- ইলা-হা হঁল্লা- হওয়া, ‘আলাইহি 
তাওয়াক্কালতু ওয়া হওয়া রব্বুল আরশিল আযীয), 
অর্থ: ‘আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো 
(হক্ব) মা‘বুদ নেই। আমি তাঁরই উপর ভরসা করি এবং তিনিই 
মহান আরশের রব্ব’ (তওবাহ ১২০৯)৷ 


180 


SME AT EAS ANAT EDT 5 ye 
[\\" 
হওয়া, রব্বুল আরশিল কারীম) 
অর্থ: ‘অতএব, শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, 
তিনি ব্যতীত কোন (হক্ব) মা‘বুদ নেই। তিনি সম্মানিত আরশের 
রব্ব’ (আল-মুমিনুন ১১৬)। 
[08:0 {GEST ol ls PALS di LLY 
(উচ্চারণ: আল-হামদু লিল্লা-হি ওয়া সালা-মুন “আলা- ইবা- 
দিহিল্লাযীনাছত়ৃফা-) 
অর্থ: ‘সকল প্রশংসাই আল্লাহ্র এবং শান্তি তাঁর মনোনীত 
বান্দাগণের প্রতি’ (নামল ৫5)৷ 
চা 3 LSE BN 3 GG SSG A SH LIT 
NO HSS 
(উচ্চারণ: আল-হামদু লিল্লা-হিল্লাযী লাহ মা- ফিসৃসামাওয়া-তি 
ওয়ামা- ফিল-আরযি, ওয়ালাহল হামূদু ফিলআ-খিরতি, ওয়াহওয়াল 
হাকীয়ূল খাবীর), 


181 


অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি আসমান ও যমীনের সব 
কিছুর মালিক। তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সম্যক 
অবহিত’ (সাবা ১)৷ 

[Al (© SE EE EH 5) 
(উচ্চারণ: হাসবিয়াল্লা-হ আলাইহি হইঁয়াতাওয়ার্কানুল 
মৃতাওয়াকিলুন)), 


অর্থ: ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারীরা তাঁরই উপর 
ভরসা করে’ ({ুমার ৩৮)। 


[ca :SUUN EE AE; x Gh LEN Be 
(উচ্চারণ: হওয়ার রহমা-নু আখ-মার়া- বিহী ওয়া আলাইহি 
তাওয়াক্কালনা-), 


অর্থ: ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান আনি এবং 
তাঁরই উপর ভরসা করি’ (স্ললক ২৯) 


58 BE 5 LLG DLT HG YS YAY Ye 


UE 
Bd 


182 


(উচ্চারণ: লা- ইলা-হা হঁল্লাল্লা-হ ওয়াহ্দাহ লা- শারীকা লাহ 
লাহল মুলক, ওয়ালাহল হামূদু, ওয়া হওয়া ‘আলা- কৃ শাইয়িন 
রদার), 
অর্থ: ‘আল্লাহ ছাড়া কোন (হক্ব) মা‘বূদ নেই। তিনি একক, তাঁর 
কোনো শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁরই এবং তাঁরই জন্য যাবতীয় 
প্রশংসা। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান’।"” 
BLY Y Iz Ye 
(উচ্চারণ: লা- হাওলা ওয়ালা- ব্লুওওয়াতা ইল্লা- বিল্লা-হ), 
অর্থ: ‘নেই কোন ক্ষমতা এবং নেই কোন শক্তি আল্লাহ্‌ ব্যতীত’।'$ 
SS ss WELLS) e 


(উচ্চারণ: হাসবুনালা-হ ওয়া নি“মাল ওয়াকীল), 


"7 তিরমিযী, হা/৩৫৮৫, ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণিত, 
হাদীছটি ‘হাসান লিগায়িরিহী' (দেখুন: আলবানী (রহঃ) প্রণীত সিলসিলাহ 
ছহীহাহ, হা/১৫০৩)। 

18 বুখারী, হা/৪২০২; মুসলিম, হা/৬৮৬৮, আবু মূসা আশ'‘আরী (রাদিয়াল্লাহু 
‘আনহু) হতে বৰ্ণিত, উক্ত হাদীছে এই বাক্যটিকে জান্নাতের সঞ্চিত ধন বলা 


হয়েছে। 
183 


অর্থ: ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না চমৎকার 
রক্ষাকারী’।** 


bal Dl So 50045 Dl Sh e 


(উচ্চারণ: সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুবহা-নাল্লা-হিল 
আযীয), 


অর্থ: ‘আমি আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করছি এবং তাঁর প্রশং 
আদায় করছি। আমি মহান আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করছি’।”0 


Cs hs sl y ‘ খ্5 ls i; Dl Sn e 


(উচ্চারণ: সুবহা-নাললা-হি ওয়ালহামদু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা 
হঁল্লায়া-হ, ওয়াল্লা-হ আকবার), 


19 বুখারী, হা/৪৫৬৩, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে। 

20 বুখারী, হা/৬৬৮২; মুসলিম, হা/৬৮৪৬, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) 

হতে বর্ণিত। হাদীছটির শব্দগুলি এরূপ: ENS: ud EE Gs IE) 

L243 Hl Gee el hl SE 23 dL IES 01%]| ‘এমন দু'টি 

বাক্য আছে, যা মুখে বলতে সহজ, অথচ দাড়িপাল্লায় তা ভারী এবং দয়াময় 

আল্লাহ্‌র নিকট প্রিয়। বাক্য দু'টি হচ্ছে, ১%) 44 9 ০25 44 ও । 
184 


অর্থ: ‘আমি আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করছি। যাবতীয় প্রশং 
তাঁরই নিমিত্তে। আল্লাহ ব্যতীত কোন (হক্ক) মাবুদ নেই। আল্লাহ 
সবচেয়ে বড়’।*' 


LSUE S15 4256 B55 ts LD) ES SIE 25 Dl IE 0 


(উচ্চারণ: সুবহা-নাললা-হি ওয়া বিহামদিহী “আদাদা খল্কিহী ওয়া 
রিযা- নাফসিহী ওয়া যিনাতা আরশিহী ওয়া মিদা-দা কালিমা-তিহৃ), 
অর্থ: ‘আমি আল্লাহ্র পবিত্রতা ও প্রশংসা জ্ঞাপন করছি তাঁর 
সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ, তাঁর সত্ত্বার সন্তুষ্টির সমতুল্য এবং 
তাঁর আরশের ওযন ও কালেমাসমূহের ব্যাপ্তি সমপরিমাণ’।** 
SEL 88 Ld 8 STINT BS YS MY Ye 
L525 CE SS Rl OU IE YG TS Y Gof oF hl 
5855 GG SS 
(উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হ ওয়াহৃদাহ্‌ লা- শারীকা লাহ 
আল্লা-হ আকবারু কাবীরান, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরান, 
সুবহা-নাল্লা-হি রব্বিল “আলামীন, লা- হাওলা ওয়ালা- কৃওওয়াতা 


21 মুসলিম, হা/৫৬০১, সামুরাহ ইবনে জুনদাব (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে 
বর্ণিত, হাদীছটিতে উক্ত চারটি বাক্যকে আল্লাহ্র নিকট সবচেয়ে প্রিয় বলা 
হয়েছে। 


22 মুসলিম, হা/৬৯১৩, জুওয়াইরিইয়া (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে বর্ণিত। 
185 


ওয়াহৃদিলী ওয়ারযবরুণী), 

অর্থ: ‘আল্লাহ ছাড়া কোন (হক্ব) মা‘বূদ নেই। তিনি একক, তাঁর 
কোনো শরীক নেই। আল্লাহ সবচেয়ে বড়। যাবতীয় এবং অগণিত 
প্রশংসা আল্লাহ্র জন্য। সমগ্র সৃষ্টিকুলের রব্ব আল্লাহ্র পবিত্রতা 
বর্ণনা করছি। নেই কোন ক্ষমতা এবং নেই কোন শক্তি 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ ব্যতীত। হে আল্লাহ! আপনি 
আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহমত বর্ষণ করুন, আমাকে 
হেদায়াত দান করুন এবং আমাকে রিযিক্ক দান করুন'।* 


2 ss Es LDL; SS Hy Lhe 
(উচ্চারণ: রযীত় বিল্লা-হি রব্বান, ওয়াবিল ইসলা-মি দ্বীনান, ওয়াবি 
মুহাম্মাদিন রাসুল), 
অর্থ: ‘আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহকে রবব হিসেবে, ইসলামকে 
দ্বীন হিসাবে এবং মুহাম্মাদকে রাসূল হিসেবে গ্রহণ করে'।** 


23 মুসলিম, হা/৬৮৪৮, সাদ ইবনে আবী ওয়াক্কাছ (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে 

বৰ্ণিত। 

24 আবু দাউদ, হা/১৫২৯, সনদ ‘ছহীহ’, আবূ সাঈদ খুদরী (রাদিয়াল্লাহু 

‘আনহু) হতে বর্ণিত, আবূ দাউদের শব্দগুলি এরূপ: 5 4৮ ৬০55 বর ৩% 
186 


BE NS BAS JUGS LLIN Bids HN IEA 


(উচ্চারণ: সুবহা-নাকাল্লা-হম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা- 
রাকাসমুকা ওয়া তা“আ-লা- জাদুকা ওয়ালা ইলা-হা গয়রুকৃ), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং 

আপনার প্রশংসা জ্ঞাপন করছি। আপনার নাম অতি বরকতময় 

এবং আপনার সম্মান সুমহান। আপনি ছাড়া কোন (হক্ব) মাবুদ 

নেই’? 

Yad dl AS HNL NY LS bad YH Yh eo 
mA SAS BN 5 SAAS 


9,25 5১5 বলল, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল’; ইমাম মুসলিম 
হাদীছটি একই অর্থে বর্ণনা করেন (হা/8৮৭৯), তিনি আব্বাস (রাদিয়াল্লাহু 


45 5১5 ১ 6543৬5 ‘যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেল প্রতিপালক হিসাবে 
আল্লাহ্‌র প্রতি, দ্বীন হিসাবে ইসলামের প্রতি এবং রাসূল হিসাবে মুহাম্মাদের 
প্রতি, সে ঈমানের স্বাদ আস্বাদন করল’ (হা/১৫১)। 

25 নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল-লায়লাহ, হা/৮৪৯, সনদ ‘ছহীহ’, 
সিলসিলাহ ছহীহাহ, হা/২৫৯৮ দ্ৰষ্টব্য, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) 


বাক্য চারটিকে আল্লাহ্র নিকট প্রিয়তর বলে উল্লেখ করেছেন। 
187 


হল্লালা-হ রব্বল আরশিল আধযীম, লা- ইলা-হা হল্লাল্লা-হ 
রব্বূসুসামাওয়া-তি ওয়া রব্বূল আরবি ওয়া রব্বুল “আরশিল 
কারীম), 


অর্থ: ‘মহান এবং পরম সহিষ্ণু আল্লাহ ব্যতীত আর কোনো (হক্ব) 
মা'বূদ নেই। মহান আরশের প্রতিপালক আল্লাহ ব্যতীত আর কোন 
(হক্ক) মা‘বুদ নেই। সম্মানিত আরশের প্রতিপালক এবং আসমান 
ও যমীনের প্রতিপালক আল্লাহ ব্যতীত কোনো (হক্ব) মাবুদ 
নেই’।*€ 

NE SFADE () A তা ssl HEL FE G5} e 
আলাম), 
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে ক্ববূল করে 
নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (বাৱ্কারাহ ১২৭) 
© তা lie G3; Ls I 35 ES খা 5 Gk: 55 ye 


[¢.\ 5,4) 


26 বুখারী, হা/৬৩৪৬; মুসলিম, হা/৬৯২১, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 


‘আনহুমা) হতে বর্ণিত। 
188 


(উচ্চারণ: রব্বানা- আ-তিনা ফিদৃদুনৃইয়া- হাসানাহ ওয়া ফিলত- 
খিরতি হাসানাহ ওয়া কিনা- 'আযা-বারা-র), 


অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে দুনিয়া ও 
পরকাল উভয় জীবনে কল্যাণ দান করুন। আর আপনি 
আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন’ (বার্ারাহ 
২০১) 
EEA EE L2H ES EE ITE I SG 
bE AE 3M BEY GL 5 05 5 oe al Fe Ad 
Al & © SST 55 BTA dys cof less CS sab; 
[SA 
(উচ্চারণ: রব্বানা- লা-তুজা-খিযৃনা- ইন নাসীনা- আও আখড়া'নাড, 
আলাল্লাযীনা মিন কাবলিনা-, রব্বানা- ওয়ালা- তৃহান্মিলনা- মা- 
লা- তৃ-ৱ্াতা লানা- বিহ, ওয়ান আয়া- ওয়াগফির লানা- ওয়ার 
হামনা- আনতা মাওলা-না- ফানছুরনা- “আলাল রূুওমিল 
কাফিরীন), 


অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল 
করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে 


আমাদের পালনকর্তা! আমাদের উপর এমন কিছু চাপিয়ে দায়িত্ব 
189 


অর্পণ করবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ 
করেছেন। হে আমাদের প্রভু! আপনি আমাদের উপর এমন বোঝা 
চাপাবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। অতএব, 
আপনি আমাদের পাপ মোচন করে দিন। আমাদেরকে ক্ষমা করুন 
এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের প্রভু। সুতরাং 
(বাকারাহ ২৮৬)৷ 

sf iz Sd op TH HS IS GHEY C5) 

[Aol JNO Lg 

(উচ্চারণ: রববানা- লা-তুষিগ রৃনলুবানা- বাণদা ইয্‌ হাদায়তানা-, 
ওয়া হাব লানা- মিল্লাদুনকা রহমাহ্‌, ইয়াকা আনতাল ওয়াহৃহা-ব), 
অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর আপনি 
আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনি আমাদেরকে 
আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন৷ নিশ্চয়ই আপনি বড় 
দাতা’ (আলে ইমরান ৮) 

[M:iolas JO EN SE G5 C555 Cl GAEL Eis ESS Ys e 
ওয়া ৱিনা- ‘আধযা-বানা-র), 


190 


অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি। অতএব, 

আপনি আমাদের গোনাহসমূহ ক্ষমা করে দিন। আর আমাদেরকে 

আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন’ (আলে ইমরান 

5৬) 

las JCEM boc DEE HS D5 os d TH 55 Jy 

[YA 

(উচ্চারণ: রব্বি হাব লী মিল্লাদৃন্কা যুর্রিইয়াতান তৃইয়্যেবাহ, 

ইর্নাকা সামী'উদ দৃঅ-), 

অর্থ: ‘হে আমার পালনকর্তা! আপনি আমাকে আপনার পক্ষ থেকে 

উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী’ 

(আলে ইমরান ৩৮) 

J (O20 ss EEL Il Es SSH Lh ES ye 
Lor ols 

রসুলা ফাকতুবনা- মা“আশশা-হিদীন), 

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমরা সে বিষয়ের প্রতি ঈমান 

এনেছি, যা আপনি নাযিল করেছেন। আর আমরা রাসূলের 


191 


আনুগত্য করেছি। অতএব, আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের 
তালিকাভুক্ত করে নিন’ (আলে ইমরান ৫৩)৷ 
5 ES er bt SAN SE BE EL BG Ye 
ole KO IHN 5 Gc EE KG CG 53 
[NAY 
ফাগ্‌ফির লানা- যুনুবানা-, ওয়া কাফফির আযা- সাইয়্োআ-তিনা., 
ওয়া তাওয়াফৃফানা- মা'আল আবরা-র, রব্বানা- ওয়া আ-তিনা- 
মা- ওয়াদৃতানা- “আলা- রণ্তুলিকা ওয়ালা- তুখধিনা- ইয়াওমাল 
কিয়া-মাহ, ইয়াকা লা-তুখলিফুল মী'আদ, 


অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে একজন 
আহ্বানকারীকে ঈমানের প্রতি এভাবে আহ্বান করতে শুনেছি, 
তোমরা তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন। ফলে আমরা 
ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের 
গোনাহসমূহ মাফ করে দিন এবং আমাদের পাপসমূহ মোচন করে 
দিন। আর আপনি আমাদেরকে নেক লোকদের অন্তর্ভুক্ত অবস্থায় 
মৃত্যু দান করুন। হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের জন্য 
আপনার রাসূলগণের মাধ্যমে যার ওয়াদা করেছেন, তা 


192 


আমাদেরকে দান করুন এবং ক্রিয়ামতের দিন আপনি 
আমাদেরকে অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন 
না অঙ্গীকার’ (আলে ইমরান ১৯৩-১৯৪) 
[oY LNG 

(উচ্চারণ: রব্বানা- যলামনা- আনফুসানা-, ওয়া ইল্লাম তাগফির্‌ 
লানা- ওয়া তারহামৃন৷- লানাকুনায়া মিনাল খ-সিরান), 
অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি যুলম 
করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের 
প্রতি অনুগ্রহ না করেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব’ (আ'রাফ ২৩)। 

Lv: © St) ES 2 J 55) 
(উচ্চারণ: রব্বানা- লা- তাজ'আল্‌না- মা“-আল রুওমিয্‌ য-লিমীন), 
সঙ্গী করবেন না’ (আ'রাফ ৪৭)৷ 


> 2 


20 E 2 ৰ hs £ 
ied 2 BR ও NEE TEE EAB AEA ES FE CAA 


[No too: NU (E33 G5 ELS CHT 5% 


193 


(উচ্চারণ: আনতা ওয়ালিইযুনা- ফাগফির্‌ লানা- ওয়ার্হামৃনা-, ওয়া 
আনতা খয়রুল গ-ফিরীন, ওয়াকৃতুব্‌ লানা- ফী হা-যিহিদ্‌ দৃন্ইয়া 
হাসানাহ ওয়া ফিলৃতা-খিরাহ), 

অর্থ: ‘আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদেরকে ক্ষমা 
করে দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। আপনিইতো 
সর্বোত্তম ক্ষমাকারী। আর দুনিয়াতে এবং আখেরাতে আমাদের 
জন্য কল্যাণ লিখে দিন’ (আ'রাফ ১৫৫-১৫৬)৷ 


[AeA © Shi A LE LL VY 5 BE HT EE ) e 
ফিতনাতান লিলকুওমিষ্‌ য-লিমীন, ওয়া নাজ্জিনা- বিরহমাতিকা 
মিনাল ৱুওমিল কাফিরান), 
অর্থ: ‘আমরা আল্লাহ্র উপর ভরসা করেছি। হে আমাদের 
পালনকর্তা! আপনি আমাদেরকে অত্যাচারীদের উৎপীড়নের পাত্র 
বানাবেন না। আর আমাদেরকে আপনার অনুগ্রহ দ্বারা 
কাফেরগোষ্ঠীর কবল থেকে উদ্ধার করুন’ (ইউনুস ৮৫-৮৬) 
HH ES © 65 FE; ES FS 5 GAD GS Ye 

[£\ cb lA © SUD Ls BS Geel GY 


194 


(উচ্চারণ: রব্বিজ'আলনাী মুকীমাছ ছলা-তি ওয়া মিন যুর্রিইয়াতি, 
রব্বানা- ওয়া তাৱ্কাব্বাল দু“আ-, রব্বানা-গৃফির্‌ লী ওয়া লিওয়া- 
লিদাইয়া ওয়া লিলয়ন’মিনীনা ইয়৷ওমা ইয়াক্নুম়ূল হিসা-ব), 
এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের পালনকর্তা! 
আপনি দো'আ ক্ববূল করুন। হে আমাদের পালনকর্তা! আমাকে, 
আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে হিসাব-নিক্কাশের দিন 
ক্ষমা করুন’ (ইবরাহীম ৪০-83) 

[vt inl NN {es IE VS CEST 55} 
(উচ্চারণ: রব্বির্হামহমা- কামা- রব্বাইয়৷-নী ছগীর)), 
অর্থ: ‘হে আমার রব! আপনি তাদের উভয়ের প্রতি রহমত বর্ষণ 
(ইসরা ৩৪) 
[\- 2SI {OE GA Se ERG TS DS oo GH 5 ye 
(উচ্চারণ: রব্বানা- আ-তিনা- মিল্লাদুন্‌কা রহমাহ, ওয়া হাহয়ি’ 


195 


অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে আপনার পক্ষ 
থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ 
সঠিকভাবে পূর্ণ করুন’ (কাহৃফ ১০)৷ 


[7 «0:14 S ET eT [0 Sie dts } 
(উচ্চারণ: রব্বিশরহ লী ছদৃরী ওয়া ইয়াসসির লী আমর), 


অর্থ: ‘হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং 
আমার কাজ সহজ করে দিন’ (তৃ-হা ২৫-২৬) 


[Mtb Cs 35) 55} 


(ত-হা ১১৪)৷ 


[AY SSN {Sill ss dad BEEZ EY AY 


মিনাষ্‌ য-লিমীন), 


অর্থ: ‘আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা 
বর্ণনা করছি। নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত " (আফিয়া ৮৭)৷ 


196 


© 24 55 BY SF © pei 5 52 Be Sl 55 
[AA AV 045A 

(উচ্চারণ: রব্বি আ'“্উয়বিকা মিন হামাযা-তিশ শায়া-তীন, ওয়া 

অর্থ: ‘হে আমার পালনকর্তা! আমি শয়তানদের প্ররোচনা থেকে 


আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার পালনকর্তা! আমার 
নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি’ 


(মনমিনুন ৮৭-৮৮) 

[4:05 (2 HE ES; CES CT EC it C5 e 
(উচ্চারণ: রববানা- আ-মার়া- ফাগফির্‌ লানা- ওয়ার্হামনা- ওয়া 
আনতা খয়রু্র র-হিমীন), 


অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমরা ঈমান এনেছি। অতএব, 
আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি রহম 
করুন। আপনিইতো সর্বোত্তম দয়ালু’ (সনমিনুন ১০৯) 


[MA 03 Le IT LE Sb S50 HET 55¥ 


(উচ্চারণ: রব্বিগৃফির্‌ ওয়ার্হাম ওয়া আনতা খয়রণ্র র-হিমীন), 


197 


অর্থ: ‘হে আমার পালনকর্তা! আপনি ক্ষমা করুন ও রহম করুন। 

আপনিইতো সর্বোত্তম দয়ালু’ (মন্মিনুন ১১৮) 

UGA LO UE SE WE BLE HE CE LES ye 

[Nt 

(উচ্চারণ: রব্বানাছরিফ্‌ “আয়া-“আখযা-বা জাহাযর়ামা, ইয়া “‘আধযা- 

বাহা কা-না গরা-ম), 

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের থেকে 

জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। নিশ্চয়ই এর শাস্তি অপ্রতিহত’ 

(বুরকান ৬৫) 

{0 atl ie GH Cts ng Gs CLS Sy 
[vt :0৬ A] 

(উচ্চারণ: রব্বানা- হাব লানা- মিন আষৃওয়া-জিনা- ওয়া 

হমা-মা), 

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রী এবং আমাদের 

সন্তান-সন্ততির পক্ষ থেকে আমাদেরকে চোখ জুড়ানো আনন্দ 

প্রদান করুন। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের জন্য 

আদর্শস্বরূপ করুন’ (ফুরক্কান ৭8)। 


198 


z z 
3 £ 


JH S15 Bs & xl gf Es SN G53 55 ye 
[4 : dl (Shall Ble GS BERG S535 B55 Cbs 

(উচ্চারণ: রব্বি আওযিনী আন আশকৃরা লনি্মাতাকাল্লাতী 
আন'আমতা “আলাইয়া ওয়া ‘আলা৷- ওয়া-লিদাইয়া, ওয়া আন 
আশ্মালা ছ-লিহান তারযা-হ্‌, ওয়া আদৃখিলনী বিরহমাতিকা ফা 
ইবা-দিকাহ্‌ ছ-লিহীন্‌), 

অর্থ: ‘হে আমার পালনকর্তা! আপনি আমাকে সামর্থ্য দান করুন, 
যাতে আমি আমার প্রতি এবং আমার পিতা-মাতার প্রতি আপনার 
প্রদত্ত নে‘মতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং যাতে আমি 
আপনার পছন্দনীয় সৎকর্ম করতে পারি। আপনি আমাকে নিজ 
অনুগ্রহে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন’ 
(গামল ১০৯) 


[7 :2200 (I SE SE LE I 55} 
(উচ্চারণ: রবিব ইয়ী যলামতু নাফসী ফাগফির লী, 


অর্থ: ‘হে আমার পালনকর্তা! আমিতো নিজের উপর যুলম করে 
ফেলেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন’ (কাছাহ ১৬)৷ 


[bl {Sohal LR S5 } 
(উচ্চারণ: রবিব হাব লী মিনাছ ছ-লিহীন), 


199 


অর্থ: ‘হে আমার প্রতিপালক! আপনি আমাকে সৎসন্তান দান 

করুন’ (ছফুফা-ত ১০০)৷ 

FES EY 5 BE EAS BN DES SEN OL GE53) S5¥ 

Gl G2 SY LES IGS SS OS iF GS 
[\o: 3) 


(উচ্চারণ: রব্বি আওযিনী আন আশকৃরা লি্মাতাকাল্লাতী 
আন'আমতা “আলাইয়া ওয়া ‘আল৷- ওয়া-লিদাইয়া, ওয়া আন 
আশ্মালা ছ-লিহান তারযা-হ, ওয়া আছলিহ্‌ লী ফী যুর্রিইয়াতি, 
ইন়ী তৃবত়ু ইলাইকা, ওয়া ইযী মিনাল মুসলিমীন), 


অর্থ: ‘হে আমার পালনকর্তা! আপনি আমাকে সামর্থ্য দান করুন, 
যাতে আমি আমার প্রতি এবং আমার পিতা-মাতার প্রতি আপনার 
প্রদত্ত নে‘মতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং যাতে আমি 
আপনার পছন্দনীয় সৎকর্ম করতে পারি। আপনি আমাকে আমার 
সন্তানদের ক্ষেত্রে সৎকর্মপরায়ণ করুন, আমি আপনার নিকট 
তওবা করলাম এবং আমি মুসলিমদের অন্যতম’ (আহক্কাফ ১৫)। 


Je G8 3 IE I SN Gk PAGES SS ESS Ye 
[22014 © 25 5 BES Vols Sl] 


(উচ্চারণ: রব্বানাগফির্‌ লানা- ওয়া লিইখওয়া-লিনাল্লাযীনা 
সাবাক্নৃনা- বিলঈমা-ন, ওয়ালা- তাজ'আল ফা ক্নলুবিনা- গিল্লাল্‌ 
অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এবং ঈমানে 
আমাদের অগ্রবর্তী ভ্রাতাগণকে ক্ষমা করুন। ঈমানদারদের বিরুদ্ধে 
আমাদের অন্তরে কোনো বিদ্বেষ আপনি রাখবেন না। হে আমাদের 
(হাশর ১০) 
4 Roll © LSS IA Ef BYES CS 55h Lk 55 
[o 


(উচ্চারণ: রব্বানা- “আলাইকা তাওয়াক্কালৃনা- ওয়া ইলাইকা 
আনাবৃনা- ওয়া ইলাইকাল্‌ মাছার, রব্বানা- লা-তাজ'আলৃনা- 
ফিতনাতাল্‌ লিল্লাযীনা কাফার, ওয়াগ্‌ফির্‌ লানা- রব্বানা-, ইয়াকা 
আনতাল আধযীযল হাকীম), 


করেছি, আপনার দিকেই প্রত্যাবর্তন করেছি এবং আপনার 

নিকটেই আমাদের প্রত্যাবর্তন। হে আমাদের পালনকর্তা! আপনি 

আমাদেরকে কাফেরদের পরীক্ষার পাত্র বানাবেন না। হে আমাদের 
201 


পালনকর্তা! আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি 

পরাক্রমশালী, প্রজ্ঞাময়’ (মুমতাহানাহ ৩-৪) 

B855 IE BGG BAe Ub GAS SAY IS Sf Ln e 

S13 fe Beis DH LALG UTS Se Dy Sl SK 
ESN SSMS NY EG J 2G 55 


খলারুতানী ওয়া আনা আবকৃকা ওয়া আনা ‘আলা-‘আহৃদিকা ওয়া 
ওয়া'দিকা মাসতাড়'তু, আণ্উযূবিকা মিন শাররি মা ছনা'তু, আবৃউ 
লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবৃউ লাকা বিযাধ্থী ফাগফির 
লী, ফাইয়াহ লা-ইয়াগাফিরণ্য যৃনুবা ইল্লা- আনত), 


কোন (সত্যিকার) উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন 
এবং আমি আপনার বান্দা। আর সাধ্যানুযায়ী আমি আপনার 
প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আপনার কাছে আমার 
কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার প্রতি 
আপনার প্রদত্ত নে'মতের স্বীকৃতি প্রদান করছি এবং আপনার 
নিকট আমার গোনাহ স্বীকার করে নিচ্ছি। অতএব, আপনি 


202 


আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ব্যতীত আর কেউ 
গোনাহসমূহ মার্জনা করতে পারে না'।* 

ie il Sf GEG Baie Se Bs 
(উচ্চারণ: আল্লা-হম্মা ইয়ী যলামতু নাফসী যৃলমান কাছাীরান, 
মাগফিরাতাম্‌ মিন ‘ইনদিকা ওয়ার্হামনী, ইয়াকা আনতাল গফুর্র 
রহীম), 


আর আপনি ব্যতীত অন্য কেউ এঁসব গোনাহ ক্ষমা করতে পারে 
না। অতএব, আপনার পক্ষ থেকে আপনি আমাকে বিশেষভাবে 
ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি পরম 
ক্ষমাশীল, অতিশয় দয়ালু’।*8 


27 


বুখারী, হা/৬৩০৬, শাদ্দাদ ইবনে আওস (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে 
বর্ণিত; রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এই দো'আটিকে “সাইয়্যেদুল 
ইনস্তেগফার’ বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো'আ’ হিসাবে আখ্যা দিয়েছেন। 

28 বুখারী, হা/৮৩৪; মুসলিম, হা/৬৮৬৯, আবূ বকর (রাদিয়াল্লাহু ‘আনহু) 
হতে বর্ণিত। 

203 


Bal SEG JG FAG LEG Gs Be SED ie 

Je EU xl eS 
(উচ্চারণ: আল্লা-হম্মা ইয়ী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি 
ওয়াল আধহ্‌জি ওয়াল কাসালি ওয়াল জুবৃনি ওয়াল বৃখলি ওয়া 
যলাইদ দাইনি ওয়া গলাবাতির্‌ রিজা-ল), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে (ঘটিত কোনো বিষয়ে) 
দুশ্চিন্তা, (আগত কোনো বিষয়ে) চিন্তা-ভাবনা, অপারগতা, 
অলসতা, কাপুরুষতা, কৃপণতা এবং ঝণের বোঝা ও দুষ্ট লোকের 
প্রাধান্য থেকে আশ্রয় প্রার্থনা করছি’।*? 


J a on els 58: 2 ঞ Els lt 5 ঠ Sel 3 hn e 
il Pie be dy bl E3285 32 DB SAG AA J) 


(উচ্চারণ: আল্লা-হন্মা ইযী আণ্উযবিকা মিনাল বৃখলি, ওয়া 
আণ্উয়ুবিকা মিনাল জুবণি, ওয়া আ‘উয়বিকা আন উরাদ্দা ইলা- 
আরযালিল উর, ওয়া আ“্উযৃবিকা মিন ফিতনাতিদ্‌ দৃন্ইয়া-, ওয়া 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট কৃপণতা থেকে আশ্রয় 
প্রার্থনা করছি, কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, জরাজীর্ণ 


29 বুখারী, হা/৬৩৬৯, আনাস (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। 
204 


বয়স থেকে আশ্রয় প্রার্থনা করছি, দুনিয়ার ফেৎনা থেকে আশ্রয় 
প্রার্থনা করছি এবং ক্কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি’।১0 


2 2s Sa5 BSG pill eds HS os By SET YY le 
Be Sth Gall Hs 25 25 8 SEG EN Es ba AN ES 
SE ok DN JEN pool 5 bo Dy SES AE TSS Ss 
SAL EE US GE te GE SS Al; Els GUS 
Bid BG SASK US GUS SG GH eG oA Ss FS 
dl 
(উচ্চারণ: আল্লা-হম্মা ইয়ী আণ্উযবিকা মিনাল কাসালি ওয়াল 
হারামি ওয়াল মা'ছামি ওয়াল মাগরামি, ওয়া মিন ফিতনাতিল 
ৱববৃরি ওয়া “আযা-বিল বুবর, ওয়া মিন ফিতনাতিন্‌ না-রি ওয়া 
“আযা-বিন না-র, ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা-, ওয়া 
আশ্উযুবিকা মিন ফিতনাতিল ফারকুরি, ওয়া আ*্উযুবিকা মিন 
ফিতনাতিল মাসীহিদ্‌ দাজ্জা-ল। আগ্লা-হস্মাগসিল আয়ী খড়া-ইয়া- 
ইয়া বিমা-ইছ ছালজি ওয়াল বারাদ, ওয়া নাকি ৱুলবী মিনাল খড়া- 
ইয়া- কামা নাক্কায়তাছ্‌ ছাওবাল আবহয়াযা মিনাদু দানাস, ওয়া বা- 


30 বুখারী, হা/৬৩৬৫, সাদ ইবনে আবী ওয়াক্কাছ (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে 
বৰ্ণিত। 
205 


হদ বায়নী ওয়া বায়না খড়া-ইয়া-ইয়া কামা বা-“আদৃতা বায়নাল 
মাশরিৱি ওয়াল মাগরিব), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট অলসতা, অশীতিপর 
বৃদ্ধাবস্থা, পাপ ও খাণ থেকে এবং ক্রবরের ফেৎনা, ক্ববরের 
আযাব, জাহান্নামের ফেৎনা, জাহান্নামের আযাব ও ধন-সম্পদের 
ফেৎনার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নিকট 
দরিদ্রতার ফেৎনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার 
নিকট আরো প্রার্থনা করছি দাজ্জালের ফেৎনা থেকে। হে আল্লাহ! 
আপনি আমার পাপরাশিকে বরফ ও শিশিরের পানি দিয়ে ধুয়ে 
দিন। আপনি আমার অন্তরকে পাপরাশি থেকে এমনভাবে ছাফ 
করে দিন, যেমনিভাবে ময়লা থেকে সাদা কাপড়কে ছাফ করে 
দেন। আপনি আমার এবং পাপরাশির মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে 
দিন, যেমনিভাবে আপনি পূর্ব ও পশ্চিম দিগন্তের মধ্যে দূরত্ব সৃষ্টি 
করেছেন'।”*' 

si A 8 spl SIG LS SoS J She 
ll sxe DSB J85 I S83 GUS J 53k 


31 বুখারী, হা/৬৩৬৮; মুসলিম, হা/৬৮৭১, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) 


হতে বর্ণিত। 
206 


SHEEN LIE UF BLA CG BE UG ELIF SE) 
5 si BE FS 35 
(উচ্চারণ: রব্বিগৃফির্‌ লী খড়ীআতা ওয়া জাহৃলী ওয়া ইসরা-ফী ফী 
আমরা কনুলিহী ওয়ামা- আনতা আশলামু বিহী মির়ী, আল্লা- 
হম্মাগৃফির লী খড়া-ইয়া-ইয়া ওয়া ‘আমৃদা ওয়া জাহৃলী ওয়া হাযলী 
ওয়া কুল্ল যা-লিকা ‘ইনদাঁ, আল্লা-হন্মাগৃফির লী মা- রদ্দামতু 
ওয়ামা- আখখারতু ওয়ামা- আসরারতু ওয়ামা- আ“লানতূ, আনতাল 
মুকাদ্দমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা- কলি 


অর্থ: ‘হে আমার প্রতিপালক! আপনি আমার পাপ, আমার অজ্ঞতা, 
সর্ব বিষয়ে আমার সীমালংঘন এবং যে পাপ সম্পর্কে আপনি 
আমার চেয়ে বেশী জানেন, তা ক্ষমা করে দিন। হে আল্লাহ! 
আপনি আমার পাপরাশি, আমার ইচ্ছাকৃত পাপ, অজ্ঞতা ও 
হালকামিবশতঃ ঘটিত পাপ এবং আমার যাবতীয় পাপ ক্ষমা করে 
দিন। হে আল্লাহ! আমার পূর্বে কৃত, ভবিষ্যতে ঘটিতব্য, গোপনীয় 
এবং প্রকাশ্য যাবতীয় পাপ আপনি ক্ষমা করে দিন। আপনিই 


অগ্রসরকারী এবং পশ্চাতকারী এবং আপনি সবকিছুর উপর 
ক্ষমতাবান’।** 


58 L555 5 ed B53 555 BN S55 SDSS Ll 
Es Dy SA UGG JAN 38 Ts SGA SB 
TENN ES L058 DULG LAS don of Hl ascelty ST Ef ses 
A LEN ES LEE OL NET EI LA 

Chl 5s GES HAE BBE BES 
(উচ্চারণ: আল্লা-হন্মা রব্বাস সামাওয়া-তি ওয়া রব্বাল আরবি ওয়া 
রব্বাল “আরশিল আধযীম, রব্বানা- ওয়া রব্বা কৃলি শাই, ফা- 
লিৱাল হাবিব ওয়ান্‌ নাওয়া-, ওয়া মুনযিলাত তাওরা-তি ওয়াল 
ইনজীলি ওয়াল ফুরকা-ন, আ“্উয়ুবিকা মিন শাররি কৃর্ি শাইয়িন 
আনতা আখ-খিযুন বিনা-ছিয়াতিহী। আল্লা-হম্মা আনতাল আওওয়াল 
ফালায়সা বুবলাকা শাই, ওয়া আনতাল আ-খিরু ফালায়সা বা'দাকা 
শাহ, ওয়া আনতায্‌ য-হিরু ফালায়সা ফাওক্কাকা শাই, ওয়া 
আনতাল বা-ত়িনু ফালায়সা দুনাকা শাই, হইকযি ‘আযাদ দায়না 
ওয়া আগনিনা- মিনাল ফাৱুর), 


32 বুখারী, হা/৬৩৯৮; মুসলিম, হা/৬৯০১, আবূ মূসা (রাদিয়াল্লাহু ‘আনহু) 
হতে বর্ণিত। 
208 


অর্থ: ‘হে আল্লাহ! আকাশমণ্ডলীর প্রভু, পৃথিবীর প্রভু, মহান 
আরশের প্রভু, আমাদের প্রভু এবং সবকিছুর প্রভু! বীজ এবং 
আঠি থেকে চারা অঙ্কুরিতকারী! তাওরাত, ইনজীল এবং কুরআন 
অবতীর্ণকারী! আমি আপনার কাছে এঁসবকিছুর অনিষ্ট থেকে 
আশ্রয় প্রার্থনা করছি, যেগুলি আপনারই হস্তগত। হে আল্লাহ! 
আপনিই আদি, আপনার পূর্বে কোন কিছুরই অস্তিত্ব ছিল না; 
আপনিই অন্ত, আপনার পরে কোন কিছুই নেই বা থাকবে না; 
আপনিই প্রকাশমান ও সবকিছুর উপর বিজয়ী, আপনার উপরে 
কিছুই নেই; আপনিই অপ্রকাশমান, আপনি ছাড়া কোন কিছুর 
অস্তিত্ব নেই। আপনি আমার খণ পরিশোধ করে দিন এবং আপনি 
আমাকে দারিদ্র্যমুক্ত করুন’।* 

HLS 545 SE LT bs BY SE Ie 
(উচ্চারণ: আল্লা-হন্মা ইয়ী আ“উযুবিকা মিন শাররি মা ‘আমিলতু 
ওয়া মিন শাররি মা লাম আমাল), 


অর্থ: ‘হে আল্লাহ! যা আমি করেছি, তার অনিষ্ট থেকে এবং যা 
করিনি, তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি’।* 


33 মুসলিম, হা/৬৮৮৯, আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। 


34 মুসলিম, হা/৬৮৯৫, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে বর্ণিত। 
209 


Us 5h GES J Lol cpl ts Gh SH C22 d col Liln 
FS IBGNE FE SE Us IH ILS SE 

LE Ss 4 Sl FG FS 
(উচ্চারণ: আল্লা-হন্মা আছলেহ্‌ লী দ্বীণিয়াল্লাখী হওয়া ‘ইছমাতু 
আমরা, ওয়া আছলেহ্‌ লী দুন্ইয়া-ইয়ালাতাী ফীহা মাআ-শী ওয়া 
আছলেহ্‌ লী আ-খেরতিল্লাতী ফীহা মা“আ-দাঁ, ওয়াজ -আলিল হায়া- 
তা যিয়া-দাতান লী ফী কুলি খায়ের, ওয়াজ'আলিল মাওতা রা- 
হাতান লী মিন কৃল্লি শার), 


অর্থ: ‘হে আল্লাহ! আমার জন্য আমার দ্বীনকে সঠিক করে দিন, যা 
আমার সবকিছুর উপায়। আর আপনি আমার জন্য আমার 
জন্য আমার আখেরাতকেও শুদ্ধ করে দিন, যেখানে হবে আমার 
প্রত্যাবর্তন। আপনি আমার জীবনকালকে প্রত্যেক কল্যাণকর 
কাজে বৃদ্ধি করুন এবং আমার মৃত্যুকে সকল অনিষ্টতা থেকে 
প্রশান্তি লাভের উপায় করে দিন’। 


EAS EAS ৰ sl al ডু hn e 


35 মুসলিম, হা/৬৯০৩, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। 
210 


(উচ্চারণ: আল্লা-হন্মা ইয়ী আসআনুকাল হৃদা ওয়াত তুৱা ওয়াল 
আফা-ফা ওয়াল গিনা-), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট সৎপথের নির্দেশনা, 
আল্লাহভীরুতা, চারিত্রিক নিঙ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা 
করছি’।6 
PES B30 Fly SG HSN 42) G2 By SET SB cil 
Es CG SLES 54 45 Ss WHE ks STE 
Yo 505 EY DE 505 EFS ple So By SE Sy 
DEES N 5565 S25 ESS 
(উচ্চারণ: আল্লা-হম্যা ইননী আ“্উযবিকা মিনাল আতজৃযি ওয়াল 
কাসালি ওয়াল জুবনি ওয়াল বৃুখলি ওয়াল হারামি ওয়া 'আযা-বিল 
রুবরি, আল্লা-হম্মা আ-তি নাফসী তার্কুওয়া-হা- ওয়া যাক্কিহা- 
আনতা খয়রু মান যাক্কা-হা- আনতা ওয়ালিইয়নুহা- ওয়া মাওলা-হা, 
আল্লা-হম্মা ইন়ী আ'উয়বিকা মিন ‘ইলমিন লা- ইয়ানৃফা* ওয়া মিন 
ৱুলবিন লা- ইয়াখৃশা“ ওয়া মিন নাফসিন লা- তাশবা" ওয়া মিন 
দা“ওয়াতিন লা- বন্সতাজা-বু লাহ), 


36 মুসলিম, হা/৬৯০৪, ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। 
211 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট অপারগতা, অলসতা, 
ভীরুতা, দরিদ্রতা, অশীতিপর বৃদ্ধাবস্থা এবং ক্ববরের আযাব থেকে 
আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার আত্মাকে আপনি 
তাক্কওয়া প্রদান করুন এবং ইহাকে করুন কলুষমুক্ত। ইহাকে 
নিষ্কলুষ করার সর্বোত্তম সত্ববাতো আপনিই এবং আপনিই এর 
অভিভাবক ও মুনিব। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় 
প্রার্থনা করছি এমন ইলম থেকে, যা কল্যাণ বয়ে আনে না; এমন 
হৃদয় থেকে, যা আল্লাহ্র ভয়ে ভীত-সন্তরস্ত হয় না; এমন অন্তর 
থেকে, যা কোন কিছুতেই পরিতৃপ্ত হয় না এবং এমন দো'আ 
থেকে, যা কবুল হয় না’।* 
ELLE doy LI dels LRG les Eds ELS Gn e 
EY sil Gd El Lat HEY YY das SES 
525 3); $34; 
(উচ্চারণ: আল্লা-হন্মা লাকা আসলামতু ওয়া বিকা আ-মানতু ওয়া 
“আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খ- 
ছামতু, আল্লা-হম্মা ইয়ী আ‘্উযু বিইয্যাতিকা, লা- ইলা-হা হইল্লা- 


37 মুসলিম, হা/৬৯০৬, যায়েদ ইবনে আরক্কাম (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে 
বৰ্ণিত। 
212 


আনতা আন তৃষিল্লালী, আনতাল হাইযুল্লাযী লা-ইয়ামুত ওয়াল জিন 
ওয়াল ইনসু ইয়ামৃতুন), 

দিকেই প্রত্যাবর্তন করেছি এবং আপনার জন্যই আপনার দলীল- 
প্রমাণাদি দ্বারা বিবাদ-লড়াইয়ে প্রবৃত্ত হয়েছি। হে আল্লাহ! আমাকে 
পথভ্রষ্ট করা থেকে আপনার ইষ্যতের দোহাই দিয়ে আপনার 
আশ্রয় প্রার্থনা করছি। আপনি ব্যতীত কোনো হক্ক ইলাহ নেই। 
আপনি এমন এক চিরঞ্জীব সত্বা, যার কোন মৃত্যু নেই; কিন্তু মানব 
এবং জিন জাতি মরণশীল’।১৪ 

EG IEE HSS DG 545 Beds JS bs By Sl BY ln eo 

(OH 

(উচ্চারণ: আল্লা-হন্যা ইয়ী আডউয়বিকা মিন যাওয়া-লি নিমাতিকা 


ওয়া তাহাওউলি ‘আ-ফিয়াতিকা ওয়া ফুজা-আতি নিুমাতিকা ওয়া 
জামী'ই সাখাত়িকা), 


38 বুখারী, হা/৭৩৮৩; মুসলিম, হা/৬৮৯৯, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 


‘আননহুমা) থেকে বর্ণিত। 
213 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট আপনার নে“মত বিলুপ্ত 
হওয়া থেকে, আপনার দেওয়া সুস্থতার পরিবর্তন থেকে, আপনার 
শাস্তির আকস্মিক আক্রমণ থেকে এবং আপনার সকল ক্রোধ- 
অসন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি’।% 


iE EES B50 BENE Lh e 
(উচ্চারণ: আল্লা-হন্মা মুছারিফাল ক্নৃলুব ছরিফ ক্লুলুবানা- ‘আলা- 
ডৃ-আতিক), 
অর্থ: ‘হে অন্তরসমূহের পরিবর্তন সাধনকারী আল্লাহ! আপনি 
দিন’।** 
djs SS 2 Tf Los BE SY ne 
(উচ্চারণ: আগ্লা-হন্যাগফির লী যাফা কুল্লাহ দিকাহ ওয়া জিল্লাহ 


ওয়া আওওয়ালাহু ওয়া আ-খেরাহ ওয়া আলানিয়াতাহ ওয়া 
রার্হি), 


39 মুসলিম, হা/৬৯৪৩, ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) হতে বর্ণিত। 
40 মুসলিম, হা/৬৭৫০, আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে 
বৰ্ণিত। 

214 


অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমার ছোট-বড়, আগের-পরের এবং 
প্রকাশ্য-অপ্রকাশ্য যাবতীয় গোনাহ ক্ষমা করে দিন’।*! 
IE NG SA IE Jal Jes Js 5 he 
USM CAE a3 HS Us Ble GE inl SSN 5 
Eh ble JES 52 SHG DEL DUSY EE G2 303 HES 
(উচ্চারণ: আল্লা-হন্মা রব্বা জিবরা-ঈল ওয়া মীকা-ঈল ওয়া ইসরা- 
ফাল, ফা-তিরাস সামাওয়া-তি ওয়াল আরধি, 'আ-লিমাল গয়বি 
ওয়াশ শাহা-দাহ, আনতা তাহক্নুমু বায়না ‘ইবা-দিকা ফীমা- কা-নু 
ফীহি ইয়াখৃতালিফুন, ইহৃদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাকি 
বিহইযনিকা, হইয়াকা তাহদা মান তাশা-উ হলা- ছিরা-তিম 
মৃতাকীাম), 
অর্থ: ‘হে আল্লাহ! জিবরীল, মীকাঈল এবং ইসরাফীলের প্রভু! 
আসমানসমূহ এবং যমীনের সৃষ্টিকর্তা! গায়েব ও উপস্থিত সবকিছু 
সম্পর্কে সর্বজ্ঞ! আপনার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য করত, 
আপনি সেসব বিষয়ে তাদের মধ্যে ফায়ছালা দিবেন। হক্কের যে 
ক্ষেত্রে মতানৈক্য হয়েছে, সে ক্ষেত্রে আপনি আমাকে সঠিক পথটি 


41 মুসলিম, হা/১০৮৪, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। 
215 


প্রদর্শন করুন৷ নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল-সঠিক পথ 
প্রদর্শন করে থাকেন’।** 

Ml BEALE Le ad 
(উচ্চারণ: আল্লা-হন্মা আণ্উযু বিরিযা-কা মিন সাখাড়িক ওয়া 
বিমু“আ-ফা-তিকা মিন উক্বাতিক, ওয়া আ‘উযুবিকা মিনকা লা- 
নাফসিক), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি 
থেকে এবং আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি ও ক্রোধ 
থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আরো আশ্রয় 
প্রার্থনা করছি আপনার থেকে আপনারই কাছে। আমি আপনার 
গুণ-গান করে শেষ করতে পারব না। যেরূপ প্রশংসা আপনি 
আপনার নিজের জন্য বর্ণনা করেছেন, আপনি ঠিক তদ্রুপ'।* 

HUES elo) 225 EN B55 eS 24 Ss Dy SE BY Lili o 


lL 


42 মুসলিম, হা/১৮১১, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) হতে বর্ণিত। 


43 মুসলিম, হা/১০৯০, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) থেকে বর্ণিত। 
216 


(উচ্চারণ: আল্লা-হন্মা আ'“উযুবিকা মিন জাহৃদিল বালা- ওয়া 
দারাকিশ শাকা- ওয়া সুইল কাষা- ওয়া শামা-তাতিল আ'দা-), 


কষ্ট, ফয়সালার অনিষ্ট এবং (আমার বিরুদ্ধে) শত্রুদের মনতৃুষ্টি 
থেকে আশ্রয় প্রার্থনা করছি'।“ 
bE EGE EL GHIA HE IY lithe 
5% ৬25 6% 3 585 5 Gi 585 5 SE 035 0 BY 45 
IIE LS ASPs Gs 5 bh S5 
(উচ্চারণ: আল্লা-হম্মাজ'আল লী ফী রুলবী নুরান, ওয়া ফী লিসা- 
নী নুরান, ওয়া ফী সাম'ঈ নুরান, ওয়া ফী বাছারী নুরান, ওয়া মিন 
ফাওৱী নুরান, ওয়া মিন তাহৃতী নুরান, ওয়া ‘আন ইয়ামীনী নুরান, 
ওয়া ‘আন শিমা-লী নুরান, ওয়া মিন বাইনি ইয়াদাইয়া নুরান, ওয়া 
মিন খলফী নুরান, ওয়াত‘আল ফা নাফসাী নুরান, ওয়া আযিম লী 
নুর, 
অর্থ: ‘হে আল্লাহ! আমার অন্তরে নূর দিন, যবানে নূর দিন, শ্রবণ 


44 বুখারী, হা/৬৩৪৭; মুসলিম, হা/৬৮৭৭, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) 
হতে বর্ণিত। হাদীছটির শব্দ এরূপ: ‘রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) 


আশ্রয় প্রার্থনা করতেন .....হতে’। 
217 


ও নীচে নূর দিন, আমার ডানে নূর দিন ও বামে নূর দিন, আমার 
সামনে নূর দিন ও পেছনে নূর দিন এবং আমার আত্মায় আপনি 
নূর দিন। আপনি আমার জন্য জ্যোতিকে অনেক বৃদ্ধি করে 
দিন’।* 
JE tl ESS LEE 2 EF JS lhe 
SSG US ML JT Es 22 EE DG LE LF DB 2s 
LE 4 BSI EH E 
(উচ্চারণ: আল্লা-হম্যা ছলি ‘আলা- মুহাম্মাদ ওয়া 'আলা- আ-লি 
মুহাম্মাদ কাম! ছল্লায়তা ‘আলা- ইবরা-হীম ওয়া “আলা- আ-লি 
ইবরাহীম, ইয়াকা হামীদৃম মাজীদ। আল্লা-হন্মা বা-রিক “আলা- 
মুহাম্মাদ ওয়া “আলা- আ-লি মৃহাম্মাদ কামা বা-রকতা “আলা- 
ইবরাহীম ওয়া “আলা- আ-লি ইবরাহীম ইয়াকা হামীদম মাজীদ), 


অর্থ: ‘হে আল্লাহ! আপনি মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের 
পরিবার-পরিজনের উপর সালাত প্রেরণ (তাদেরকে ভালো হিসেবে 
স্মরণ) করুন, যেমনিভাবে আপনি ইবরাহীমের উপর এবং 
ইবরাহীমের পরিবার-পরিজনের উপর সালাত প্রেরণ করেছিলেন। 
নিশ্চয়ই আপনি মহা প্রশংসিত, মহা সম্মানিত। হে আল্লাহ! আপনি 


45 বুখারী, হা/৬৩১৬; মুসলিম, হা/১৭৯৭, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 
‘আনহুমা) হতে বর্ণিত। 
218 


বরকত নাযিল করুন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পরিবার- 
পরিজনের উপর, যেমনিভাবে আপনি বরকত নাযিল করেছিলেন 
ইবরাহীমের উপর এবং ইবরাহীমের পরিবার-পরিজনের উপর। 
নিশ্চয়ই আপনি মহা প্রশংসিত, মহা সম্মানিত’।*€ 

AEG Be Ele Ul ls 36 2 25 52 SL SB ln 
AME LG Ls LIE Lalo al 38 TE 5s So Sk; 

s 56054 bo By ls BES BLE HC i Se ALY 

uel Ik ta I SE REEL SLL ide DLE 

BE AUG 6 31% be VEL D5 GG JE Se Ce 3 

জিলিহী ওয়া আ-জিলিহ, মা ‘আলিমতু মিনহ ওয়ামা- লাম আলাম, 
ওয়া আণ্উয়বিকা মিনাশ শারি কুুলিহী ‘আ-জিলিহী ওয়া আ- 
জিলিহ, মা আলিমতু মিনহ ওয়ামা- লাম আলাম, আল্লা-হম্মা ইয়ী 
আসআনল্লকা মিন খয়রি মা- সাআলাকা “আকৃকা ওয়া নাবিইযুক, 
ওয়া আশ্উযৃবিকা মিন শারি মা- “আ-যা বিহী “আকৃকা ওয়া 
নাবিইয়ক্, আল্লা-হন্মা ইয়ী আসআনুকাল জায়াতা ওয়ামা- ৱরার্বা 


46 বুখারী, হা/৩৩৭০; মুসলিম, হা/৯০৮, কাব ইবনে উজরাহ (রাদিয়াল্লাহু 
‘আনহু) হতে বৰ্ণিত। 
219 


ইলাইহা- মিন রুওলিন ওয়া আমাল, ওয়া আণ‘্উয়বিকা মিনারা-রি 
ওয়ামা- ৱুরার্বা ইলাইহা- মিন রূুওলিন ওয়া আমাল, ওয়া 
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে বর্তমান ও ভবিষ্যতের 
জানা-অজানা সকল কল্যাণ প্রার্থনা করছি। পক্ষান্তরে আমি 
আপনার কাছে বর্তমান ও ভবিষ্যতের জানা-অজানা সকল অনিষ্ট 
হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে এমন কল্যাণ 
প্রার্থনা করছি, যা আপনার বান্দা ও নবী আপনার কাছে প্রার্থনা 
করেছেন। হে আল্লাহ! আমি এমন অনিষ্ট থেকে আপনার কাছে 
আশ্রয় চাচ্ছি, যা থেকে আপনার বান্দা ও নবী আপনার কাছে 
আশ্রয় চেয়েছেন। হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত এবং 
যে কথা বা কাজ জান্নাতের নিকটবর্তী করে দেয়, তা প্রার্থনা 
করছি। পক্ষান্তরে আমি আপনার কাছে জাহান্নাম এবং যে কথা বা 
কাজ জাহান্নামের নিকটবর্তী করে দেয়, তা থেকে আশ্রয় চাচ্ছি। 
আমি আপনার কাছে প্রার্থনা করছি যে, আপনি যা কিছু আমার 
জন্য নির্ধারণ করেন, তা যেন আমার জন্য কল্যাণকর করেন’।*” 


47 ইবনে মাজাহ, হা/৩৮৪৬, সনদ ‘ছহীহ’, আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) 


হতে বর্ণিত । আলবানী প্রণীত ‘সিলসিলাহ ছহীহাহ’, হা/১৫৪২। 
220 


SHELL gl SE FSS; Hl Gls Lh e 
1 Cat oe ly i ug il eed 5 5 
1 Ge 3 ge 88 Sb oxy J cs Ell 
ES EMSA IE HALE O SE 0 
Dat Hs V5 nt HTS LE GS DSU J SA Be SY 

(Se Clans Sep SS 
(উচ্চারণ: আল্লা-হম্মা বি'ইলমিকাল গয়বি ওয়া বন্দরাতিকা “আলাল 
খলকি আহৃইনী মা- আলিমতাল হায়া-তা খয়রান লা, ওয়া 
তাওয়াফৃফানী ইযা- ‘আলিমতাল ওয়াফা-তা খয়রান লী আল্লা-হন্যা 
ওয়া আসআনলুকা খশইয়াতাকা ফিল গয়বি ওয়াশ শাহা-দাহ, ওয়া 
আসতআনলুকা কালিমাতাল হাক্কি ফির্বরিযা-ই ওয়াল গযাব, ওয়া 
আসআনলুকাল রুছদা ফিল ফাৱকরি ওয়াল গিনা-, ওয়া আসআল্লকা 
না'ঈমান লা- ইয়ান্ফাদ, ওয়া আসভআালুকা কনরার্তা ‘আইনিন লা- 
তানক্কাতে; ওয়া আসজআলুকার রিযা- বা'দাল কাযা ওয়া 
আসতআলুকা বারদাল “আইশি বা'দাল মাউত, ওয়া আসতআনুকা 
লাযযাতান্‌ নাযারি ইলা- ওয়াজাহিক, ওয়াশ শাওৱা ইলা- লিৱা- 
হইকা ফা গয়রি যরা-ইন মুযিরার্হ্‌ ওয়ালা- ফিতনাতিন মরষিল্লাহ, 
আল্লা-হন্মা যাইয়্যিয়া- বিযীনাতিল ঈমা-ন, ওয়াজ‘আলনা- হৃদা-তান 
মুহতাদান), 


221 


অর্থ: ‘হে আল্লাহ! আপনার গায়েবের জ্ঞান এবং সৃষ্টিকুলের উপর 
আপনার সার্বভৌম ক্ষমতার মাধ্যমে আপনার নিকট এমর্মে প্রার্থনা 
করছি যে, আপনি আমাকে ততদিন জীবিত রাখুন, যতদিনের 
জীবনকাল আপনি আমার জন্য কল্যাণকর মনে করেন। পক্ষান্তরে 
আপনি আমাকে এমন সময় মৃত্যু দান করুন, যে সময়ের মৃত্যু 
আপনি আমার জন্য কল্যাণকর মনে করেন। হে আল্লাহ! গোপনে 
এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আমি আপনার নিকট আপনার ভীতি 
প্রার্থনা করছি। সন্তুষ্ট এবং ক্রোধান্বিত উভয় অবস্থায় আমি 
আপনার নিকট হক্ক কথা বলার তাওফীক্ক প্রার্থনা করছি। দরিদ্রতা 
এবং ধনাঢ্যতার ক্ষেত্রে আমি আপনার নিকট মধ্যমপন্থা 
অবলম্বনের তাওফীক্ক প্রার্থনা করছি। আমি আপনার নিকট 
অফুরন্ত নে‘মত প্রার্থনা করছি। আমি আপনার নিকট অবিচ্ছিন্ন 
চোখ জুড়ানো বস্তু প্রার্থনা করছি। আপনার নিকট আমি তাক্বদীরের 
প্রতি সন্তুষ্টি প্রার্থনা করছি। আমি আপনার নিকট মৃত্যুর পরে 
সুখসমূদ্ধ জীবন প্রার্থনা করছি। অনিষ্টকারীর অনিষ্টতা এবং 
পথভ্রষ্টকারীর ফেৎনা ছাড়াই আমি আপনার নিকট আপনার 
চেহারা দর্শনের স্বাদ এবং আপনার সাক্ষাত লাভের আকাঙ্খা 
প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে ঈমানের শোভায় 


222 


ভত করুন এবং আমাদেরকে একদিকে করুন সঠিক পথের 
দিশারী, অন্যদিকে করুন সুপথপ্রাপ্ত'।* 
dl AU SB hn ass CA 3 Ed HLL Sy Ane 
E35 Ss SUE FH LN dG PG GES 2 3 al; 
23 ICE 585 Ge U5 BE 045 SS Ss GEE Dh 

Ee ES Jel Sl dks EX Sy 

দুন্ইয়া- ওয়াল আ-খেরাহ আল্লা-হম্মা হইয়ী আসতআলুকাল 
‘আফওয়া ওয়াল ‘আ-ফিয়াতা ফী দ্বানী ওয়া দুন্ইয়া-ইয়া ওয়া 
আহ্‌লী ওয়া মা-লী, আল্লা-হম্মাসূতুর ‘আওরা-তাী ওয়া আ-মিন 
রও'আ-তা আল্লা-হন্মাহ্‌ফাযৃনী মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন 
খলফী ওয়া ‘আন ইয়ামীনী ওয়া ‘আন শিমা-লী ওয়া মিন ফাওকী 
ওয়া আণ‘উযু বিআধযামাতিকা আন উগ্‌ৃতা-লা মিন তাহৃত), 


অর্থ: ‘হে আল্লাহ! আমি দুনিয়া ও আখেরাতে আপনার ক্ষমা ও 
নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার দ্বীন ও দুনিয়ায়, 
আমার পরিবারে ও ধন-সম্পদে আপনার ক্ষমা এবং নিরাপত্তা 
প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি আমার গোপনীয়তা রক্ষা করুন 


48 নাসাঈ, হা/১৩০৫, সনদ ‘হাসান’, আম্মার ইবনে ইয়াসের (রাদিয়াল্লাহু 
‘আনহু) হতে বৰ্ণিত। 
223 


এবং ভয়-ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করুন। আপনি আমাকে 
আমার সামনের-পেছনের, ডানের-বামের এবং উপরের সকল 
বিপদাপদ থেকে হেফাযত করুন। আপনার মহত্ত্ের দোহাই দিয়ে 
আপনার নিকট আমার নিম্নদেশ থেকে মাটি ধ্বসে আকস্মিক মৃত্যু 
হতে আশ্রয় প্রার্থনা করছি'।“* 
5 BS BN SL ol BULL SH OE ile 
L555 EA be Be A SILAS NH Ss 
(S525 ssl 
(উচ্চারণ: আল্লা-হম্মা “আ-লিমাল গয়বি ওয়াশ শাহা-দাহ্‌, ফা- 
তিরাস সামা-ওয়া-তে ওয়াল আরযি রব্বা কুলি শাইয়িন ওয়া 
শাররি নাফসাী ওয়া মিন শাররিশ শায়ত়া-নি ওয়া শিরকিহাী), 
অর্থ: ‘হে আল্লাহ! দৃশ্য এবং অদৃশ্য সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ! 
আসমানসমূহ এবং যমীনের সৃষ্টিকর্তা! সবকিছুর প্রভু এবং 
মালিক! আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোন হক্ধ মাবুদ 


49 আবু দাউদ, হা/৫০৭৪, সনদ ‘ছহীহ’, ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 


হতে বৰ্ণিত। 
224 


নেই। আমার আত্মার অনিষ্ট থেকে এবং শয়তান ও তার শির্কের” 
অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি’।$! 
iar AL dtl fe Lads AN 3 SEEN ALT Sy ln e 
AC dss Ge Diss KE SL DG 565 DS 
ol re যা ডু) He LS CET bs 
ওয়াল আধযীমাতা ‘আলার রুশদি, ওয়া আসতআনুকা মুজিবা-তি 
রহমাতিক ওয়া ‘আযা-ইমা মাগফিরাতিক, ওয়া আসতআনলুকা ৬ুকরা 
নি্মাতিকা ওয়া হসনা ‘ইবা-দাতিক, ওয়া আসআন্লৃকা ৱুলবান 
সালীমান ওয়া লিসা-নান ছ-দিক্ান, ওয়া আসভআনুকা মিন খয়রি 
মা- তা'লাম, ওয়া আঙ্যাগফিরুকা লিমা- তা“লাম, ইয়াকা আনতা 
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট দ্বীনের ব্যাপারে দৃঢ়তা 
এবং হক্কের উপরে খজুতা প্রার্থনা করছি। আমি আপনার কাছে 


5 অথবা শয়তান ও তার জাল এর অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় 
চাচ্ছি। [সম্পাদক] 
51 তিরমিযী, হা/৩৩৯২, সনদ ‘ছহীহ’, আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) 
হতে বর্ণিত। 

225 


এমন আমল প্রার্থনা করছি, যা আপনার রহমত লাভ নিশ্চিত 
করবে এবং যা আমার জন্য আপনার নিশ্চিত ক্ষমা বয়ে আনবে। 
আমি আপনার নিকট নিষ্কলুষ অন্তর এবং সত্যবাদী যবান প্রার্থনা 
করছি। আমি আপনার জানা কল্যাণ প্রার্থনা করছি। অপরপক্ষে 
আপনার জানা অকল্যাণ থেকে পানাহ চাচ্ছি। আমার সম্পর্কে 
করছি। নিশ্চয়ই আপনি গায়েবী বিষয়সমূহ সম্পর্কে সম্যক 
অবগত’।** 


ye SE DLE GE Ds HE DG Gn 
(উচ্চারণ: আল্লা-হম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিক, ওয়া 
আগনিলী বিফাযলিকা ‘আম্মান সিওয়া-ক), 


অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে আপনার হারাম থেকে রক্ষা 
করে আপনার হালালের মাধ্যমে পরিতুষ্ট করুন এবং আপনার 


52 ত্ববারানী, আল-মু'জামুল কাবীর, হা/৭১৩৫, শাদ্দাদ ইবনে আওস 
(রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, সনদ ‘হাসান’, আলবানী (রহঃ) প্রণীত 


“‘সিলসিলাহ ছহীহাহ’-এর ৩২২৮ নং হাদীছ দ্রষ্টব্য। 
226 


অনুগ্রহ দ্বারা আপনি ভিন্ন অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষীহীন 

করুন’।* 

IAN 43 3 EAM SS SEM IT 3 IE e 

lie Sad Sl d hb iS 5 9 EPA 25l 
Co bl Fl LY 5 

আনতা, আল্লা-হন্মা ইয়ী আণ্উযবিকা মিনাল কৃফরি ওয়াল ফাররি, 

হল্লা- আনত), 


অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করুন। 
হে আল্লাহ! আপনি আমার কানের সুস্থতা দান করুন। হে আল্লাহ! 
আপনি আমার চোখের সুস্থতা দান করুন। আপনি ছাড়া আর 
কোন হক্ব মা‘বুদ নেই। হে আল্লাহ! কুফরী এবং দরিদ্র্য থেকে 
আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! ক্কবরের 


53 তিরমিযী, হা/৩৫৬৩, সনদ ‘হাসান’, আলী (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে 
বর্ণিত; আলবানী (রহঃ) প্রণীত ‘সিলসিলাহ ছহীহাহ’-এর ২৬৬ নং হাদীছ 
দ্রষ্টব্য। 

227 


আযাব থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আপনি 
ব্যতীত আর কোন হক্ব মা'বুদ নেই’।* 


PKS I J KCL FEY Si Fe 5 YG Sol Se 
HEE YS BE BL EIS dsl IA 
ab St SL TG EE EO SG Ee 5 She 
sis st FL; 
(উচ্চারণ: রব্বি আ'ইয়ী ওয়ালা- তু'ইন “আলাইয়া, ওয়ানছুরণা 
ওয়ালা- তানছুর “আলাইয়া, ওয়ামকুর লী ওয়ালা- তামকুর 
“আলাইয়া, ওয়াহৃদিনী ওয়া ইয়াসসিরিল হৃদা- লী, ওয়ানছুরনা 
আলা- মান বাগা- আলাইয়া। রব্বিজ‘আলনাী লাকা শাক্কা-রান, 
লাকা যাক্কা-রান, লাকা রাহৃহা-বান, লাকা মিড়ওয়া-“আন, লাকা 
মুখবিতান, ইলাইকা আওওয়া-হান মুনীবান। রব্বি তার্লাববাল 
তাওবাতা ওয়াগসিল হাওবাতাী ওয়া আজিব দাওয়াতী ওয়া ছাব্বিত 
হজ্জাতী ওয়া সাদ্দিদ লিসা-নী ওয়াহৃদি রুলবী ওয়াসূনুল সাখীমাতা 


54 আবু দাউদ, হা/৫০৯০, সনদ ‘হাসান’, আবূ বাকরাহ (রাদিয়াল্লাহু ‘আনহু) 
হতে বর্ণিত। 
228 


অর্থ: ‘হে আমার রব! আপনি আমাকে সাহায্য করুন; আমার 
বিরুদ্ধে কাউকে আপনি সাহায্য করবেন না। আপনি আমাকে 
বিজয়ী করুন; আমার বিরুদ্ধে কাউকে আপনি বিজয়ী করবেন না। 
আপনি আপনার কৌশল দ্বারা আমাকে সাহায্য করুন; আমার 
বিরুদ্ধে কাউকে আপনার কৌশল দ্বারা সাহায্য করবেন না। 
আপনি আমাকে হেদায়াত দান করুন এবং হেদায়াতের পথকে 
আমার জন্য সহজ করে দিন। আমার প্রতি যে ব্যক্তি অবিচার 
করে, তার বিরুদ্ধে আপনি আমাকে সহযোগিতা করুন। হে আমার 
রব! আপনি আমাকে আপনার অধিক কৃতজ্ঞ, অধিক যিক্‌রকারী, 
অধিক ভীত-সন্তস্ত, অধিক আনুগত্যশীল, অধিক নম এবং আপনার 
দিকে অধিক প্রত্যাবর্তনকারী বান্দায় পরিণত করুন। হে আমার 
রব! আপনি আমার তওবা ক্ববূল করুন, আমার পাপ ধুয়ে-মুছে 
ছাফ করে দিন, আমার প্রার্থনা ক্রবূল করুন, আমার প্রমাণাদি দৃঢ় 
করুন, আমার যবানকে সঠিক বলার তাওফীক্ক দিন, আমার 
হৃদয়কে সঠিক পথ দেখিয়ে দিন এবং আমার মনের কালিমা দূর 
করে দিন’ 


55 তিরমিযী, হা/৩৫৫১, সনদ ‘ছহীহ’, ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
থেকে বর্ণিত। 
229 


EES UY LGN ELL UBT ZUAE Ld Sf lb eo 
EET TE ET Ys 
Ll cS U ie Vs SiG UJ SL YN; csktl UJ SL 
tl als! ll ~~ i OURS Sess oe, se bl 
SN Dh 2 SL Sf CEM dst de J calles 
LE EAD GE 255 CEE 55 Ss By YE BY LDU BH FS 
UE OT YE TELE 
Gl HEEL BE LDU Gu Ns UE 2E SLB Cd; 
SHE; I) HE Fa Ble 5 5; BLD 65S 
(ই । ৰ SES Al zl i) be ~~ 
(উচ্চারণ: আল্লা-হন্মা লাকাল হামদ কৃলুহ্‌ আল্লা-হম্মা লা- কু-বিযা 
লিমা- বাসাত়া ওয়ালা- বা-সেড়া লিমা- বুবাযতা, ওয়ালা- হা-দিয়া 
লিমা- আযলালতা ওয়ালা- মুষিল্লা লিমান হাদায়তা, ওয়ালা- 
মু‘তিয়া লিমা- মানা“তা ওয়াল৷া- মা-নেআ লিমা আ‘তৃয়তা, ওয়ালা- 
মুক্কারি্বা লিমা- বা-“আদতা ওয়ালা- মুবা-“ইদা লিমা- কররাবতা, 
আল্লা-হন্মাবসৃত ‘আলাইনা- মিন বারাকা-তিকা ওয়া রহমাতিকা 
ওয়া ফাযলিকা ওয়া রিযিক, আল্লা-হন্মা ইয়ী আসআনুকান 
না"ঈমাল মুক্ীমাল্লাযী লা- ইয়াহুলু ওয়ালা- ইয়াযূল, আল্লা-হন্মা ই়ী 


আসতআআনলুকান নাঈমা ইয়৷ওমাল “আয়লাহ্‌ ওয়াল আমনা ইয়াওমাল 
230 


খয়ফি, আল্লা-হন্মা ইয্নী 'আ-ইয়ুন বিকা মিন শাররি মা- 
আ্তয়তানা- ওয়া শাররি মা- মানা“তা, আল্লা-হন্যা হাব্বিব 
ইলাইনাল ঈমা-না ওয়া যাহয্যনৃহ ফী কনলুবিনা-, ওয়া কাররিহৃ 
ইলাইনাল কৃফরা ওয়াল ফুসুৱা ওয়াল ‘ইছৃইয়া-ন, ওয়াজৃআলনা- 
মিনার রা-শিদান, আল্লা-হম্মা তাওয়াফফানা- মুসলিমীন ওয়া 
আহৃইনা- মুসলিমীন, ওয়া আল্াহিরুনা- বিছৃছ-লেহীন গয়রা খযা- 
ইয়া ওয়ালা- মাফতুনীন, আল্লা-হস্মা ৱ-তিলাল কাফারাতাল্লাযীনা 
ইউকাধ্‌যিবৃনা রল্)ুলাক ওয়া হইয়াছুদুনা ‘আন সাবীলিক, 
ওয়াজ'আল '“আলাইহিম রিজুযাকা ওয়া আযা-বাক, আল্লা-হন্মা কু 
তিলাল কাফারাতাল্লাযীনা উত়ুল কিতা-বা ইলা-হাল হাক), 


অর্থ: ‘হে আল্লাহ! যাবতীয় প্রশংসা আপনার জন্য। হে আল্লাহ! 
আপনি যাকে প্রসারিত করেছেন, তার সংকোচনকারী কেউ নেই 
আর আপনি যাকে সংকোচন করেছেন, তার প্রসারকারী কেউ 
নেই। আপনি যাকে পথভ্রষ্ট করেছেন, তার পথপ্রদর্শনকারী কেউ 
নেই আর আপনি যাকে পথপ্রদর্শন করেছেন, তার পথত্রষ্টকারী 
কেউ নেই। আপনি যাকে মাহরূম করেছেন, তাকে দানকারী কেউ 
নেই। আপনি যাকে দূরে রেখেছেন, তাকে নিকটবর্তীকারী কেউ 
কেউ নেই। হে আল্লাহ! আপনার বরকত, রহমত, অনুগ্রহ এবং 
231 


রিযিক্ক থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে দান করুন। হে আল্লাহ! 
আমি আপনার কাছে এমন স্থায়ী নে‘মত চাচ্ছি, যা পরিবর্তিত হয় 
না এবং শেষ হয়েও যায় না। হে আল্লাহ! আমি আপনার কাছে 
প্রয়োজনের দিনে আপনার নে‘মত এবং ভয়ের দিনে নিরাপত্তা 
প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে যা দিয়েছেন, তার 
অনিষ্ট থেকে এবং যা দেননি, তার অনিষ্ট থেকে আমি আপনার 
কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! ঈমানকে আপনি 
আমাদের নিকট প্রিয় করে দিন এবং ইহাকে আপনি আমাদের 
অন্তরের শোভা করে দিন৷ পক্ষান্তরে কুফরী, ফাসেক্কী এবং 
নাফরমানীকে আপনি আমাদের নিকটে ঘৃণিত করে দিন; আর 
আপনি আমাদেরকে হেদায়াতপ্রীপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। হে 
আল্লাহ! মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন এবং 
মুসলিম অবস্থায় আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আর কোনরূপ 
লাঞ্চনা-বিভ্রান্তি ছাড়াই আপনি আমাদেরকে নেককারগণের সঙ্গে 
মিলিত করুন। আপনার রাসূলগণকে মিথ্যা প্রতিপন্নকারী এবং 
আপনার পথ থেকে বাধাদানকারী কাফের সম্প্রদায়কে নিধনকারী 
হে আল্লাহ! আপনি তাদের শাস্তির ব্যবস্থা করুন। কিতাবধারী 
কাফের সম্প্রদায়কে নিধনকারী হে আল্লাহ! হে সত্য মা'বুদ!’।*€ 


56 আহমাদ, হা/১৫৪৯২; বুখারী, আল-আদাবুল মুফরাদ, হা/৬৯৯, সনদ 
232 


মুযদালিফায় রাত্রি যাপন 

১. আরাফার দিন সূর্যাস্তের পর হাজীরা পরস্পর 
পরস্পরকে কষ্ট না দিয়ে শান্তশিষ্টভাবে মুযদালিফার দিকে 
রওয়ানা হবে। মুযদালিফায় পৌঁছে সেখানে অবস্থান গ্রহণ করবে। 
হাজীদেরকে মুযদালিফা সীমানায় পৌঁছার বিষয়টি নিশ্চিত হতে 
হবে। কেননা সকাল পর্যন্ত মুযদালিফার বাইরে কাটালে সেটি হবে 
চরম অবহেলার পরিচায়ক। আজকাল মুযদালিফার সীমানা 
নির্দেশক সাইনবোর্ড এবং সেখানকার উচ্চ শক্তি সম্পন্ন লাইট 
দেখে খুব সহজেই এই এলাকা চেনা যায়। 

২. মুযদালিফায় হাজীরা মাগরিবের সময় পৌঁছাক বা 
এশার সময় পৌঁছাক সেখানে অবস্থান গ্রহণের পর তাদের প্রথম 
কাজ হচ্ছে, এক আযান ও দুই এক্কামতে মাগরিব এবং এশার 
ছালাত জমা-ক্লছর করে আদায় করা। কেননা রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম এমনটিই করেছেন। 

মুযদালিফায় পৌঁছে অনেক হাজীকে কংকর সংগ্রহে ব্যস্ত 
হতে দেখা যায়, যেটি ভুল। কেননা মুযদালিফা থেকে মিনাতে 


‘ছহীহ’, রিফা'আহ যুরাক্রী (রাদিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত। 
233 


রওয়ানা হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর 
জন্য কংকর কুড়ানো হয় নি। 


৩. হাজীরা মুযদালিফাতে সকাল পর্যন্ত অবস্থান করবে, 
যেমনটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব, 
কেউ যদি মধ্যরাতের আগে মুযদালিফা ত্যাগ করে, তাহলে তাকে 
দম (£১) দিতে হবে। মনে রাখতে হবে, মধ্যরাতের পূর্বে ত্বওয়াফে 
ইফাদ্বা যেমন জায়েয নয়, তেমনি কংকর নিক্ষেপও জায়েয নয়। 
মুযদালিফার রাত্রির জন্য ছালাত বা অন্য কোনো ইবাদত নির্দিষ্ট 
নেই। তবে বছরের অন্য রাত্রিতে একজন মুসলিম যেমন বিতর 
ছালাত আদায় করে থাকে, এ রাতেও সে তা আদায় করতে 
পারে। 


8. ফজর উদয় হওয়ার পর প্রথম ওয়াক্তে ফজরের 
ছালাত আদায় করবে। অতঃপর সকাল খুব পরিষ্কার হওয়া পর্যন্ত 
যিক্র-আযকার এবং দো'‘আয় মশগূল থাকবে। কেননা রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। আর মহান 
আল্লাহ বলেন, 


EE LAT ES 2 EE tl 13536 ESE 2 22% gy 
DAA GO SILA 54d 385 4 ES Ob ih 


234 


‘অতঃপর যখন ত্বওয়াফের জন্য আরাফাত থেকে ফিরে 
আসবে, তখন মাশ'‘আরে হারামের নিকটে আল্লাহ্‌র যিকর কর। 
হেদায়াত করেছেন। যদিও ইতোপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্টদের 
অন্তর্ভুক্ত' (বাৱ্কারাহ ১৯৮)। এখানে “মাশ'‘আরে হারাম’ বলতে 
মুযদালিফাকে বুঝানো হয়েছে। কেননা এটি হারাম এলাকার মধ্যে 
অবস্থিত। আর আরাফা হচ্ছে “মাশ‘আরে হালাল’। কেননা এটি 
হারাম এলাকার বাইরে অবস্থিত। 


৫, দুর্বল নারী, শিশু এবং এজাতীয় হাজীরা শেষ রাতে 
মুযদালিফা থেকে মিনায় যেতে পারে। কেননা নবী সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন (বৃখারা, 
হা/১৬৭৬; মুসলিম, হা/৩১৩০, আবুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহ 
“আনহৃম!) হতে বণিত। বৃখারাী, হ৷/১৬৭৮; মুসলিম, হা/৩১২৭, 
ইবনে আব্বাস (রাদিয়ালাহ “আনহমা) হতে বণণিত। বুখারী 
হা/১৬৭৯; মুসলিম, হা/৩১২২, আসমা বিনতে আবৃ বকর 
(রাদিয়াল্লাহু “আনহ৷) হতে বণিত। বৃখারী, হা/১৬৮১; মুসলিম, 
হা/৩১১৮)। 


১. কুরবানীর দিন চারটি কাজ, যথাঃ ক. জামরাতুল 
আক্কাবায় কংকর নিক্ষেপ করা, খ. হাদঈ যবাই বা নাহর করা, গ. 
মাথা মুণ্ডন করা বা চুল ছেটে ফেলা এবং ঘ. ত্বওয়াফে ইফাদ্বা 
করা এবং যে ব্যক্তি সা*ঈ করে নি, তার জন্য এই ত্বওয়াফের পর 
সা'দ করা। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উক্ত 
ধারাবাহিকতা অনুযায়ীই কাজগুলি করেছেন। কেননা তিনি প্রথমে 
কংকর নিক্ষেপ করেছেন, অতঃপর হাদঈ নহর/যবেহ করেছেন, 
অতঃপর মাথা মুগ্ুন করেছেন, অতঃপর ত্বওয়াফ করেছেন। 
আরবী ভাষায় এই চারটি কাজের প্রত্যেকটির প্রথম অক্ষরের 
সমন্বয়ে ‘রানহাত’ (24,) শব্দটি গঠন করা হয়েছে। শব্দটি মনে 
রাখলেই হাজীদের জন্য উক্ত চারটি কাজের ধারাবাহিকতা রগ্ত 
করা সহজ হবে। , - $) (কংকর নিক্ষেপ), ৬ = 4 (হাদঈ 
নাহর/যবেহ করা, { - > (মাথা মুগ্ুন করা), ১ - এ৷,৮ 
(ত্বওয়াফ করা)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর মত 
এই দিনের কাজগুলিকে উক্ত ধারাবাহিকতা অনুযায়ী করাই 
উত্তম।”” 


57 বাংলা ভাষায় ‘নিকুমাত’ শব্দটি মনে রাখলে বাংলা ভাষাভাষী হাজীরাও 
উক্ত চারটি কাজের ধারাবাহিকতা রপ্ত করতে পারবে। নি= নিক্ষেপ, কু= 


কুরবানী, মা= মাথা মুণ্ডন, ত= তওয়াফ। --অনুবাদক। 
236 


২. কতিপয় ছাহাবী [রাদিয়াল্লাহু ‘আনহুম) রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর উক্ত ধারাবাহিকতা বজায় না 
রেখে কাজগুলি করে ফেললে তাঁরা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন; রাসূল সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, কোন সমস্যা নেই। তাঁদের 
জিজ্ঞাসিত বিষয়গুলি ছিল নিম্নরূপঃ কুরবানীর আগে মাথা মুণ্ডন, 
কংকর নিক্ষেপের আগে কুরবানী, কংকর নিক্ষেপের আগে মাথা 
মুণ্ডন, কংকর নিক্ষেপের আগে ত্বওয়াফে ইফাদ্বা, বিকালে কংকর 
নিক্ষেপ; কেননা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সকালে 
চাশতের সময় কংকর নিক্ষেপ করেছিলেন। অনুরূপভাবে (তাদের 
আরও জিজ্ঞাসিত বিষয় ছিল) ত্বওয়াফের আগে সা'ঈ; কেননা নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ত্বওয়াফে ক্নদুমের পরে সা'্ঈ 
করেছিলেন। তাছাড়া যেসব ছাহাবী (রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর 
উপর সা'ঈ ছিল, তাঁরা ত্বওয়াফে ইফাদ্বার পরে তা আদায় 
করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল ‘আছ (রাদিয়াল্লাহু 
‘আননহুমা) বলেন, 

LS ESI ESS ; salle Oli = LGD 
EI ys lh JG ঠা SIS Sdlss pil 5% bho 
LS E> Jy 3) :J টা ae oe FL FEES 

EE Ys J3:d0 UE FS 0 SG Fe 


237 


‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন 
দাঁড়ালে ছাহাবায়ে কেরাম তাঁকে প্রশ্ন করতে লাগলেন; একজন 
বললেন, আমি না বুঝেই হাদঈ যবাই করার আগে মাথা মুণ্ডন 
করে ফেলেছি? তিনি বললেন, কোন সমস্যা নেই, এখন হাদঈ 
প্রদান কর। আরেকজন এসে বললেন, আমি না বুঝে কংকর 
নিক্ষেপের আগেই হাদঈ যবাই করে ফেলেছি? তিনি বললেন, 
কোন সমস্যা নেই, এখন কংকর নিক্ষেপ কর। সেদিন আগে-পিছে 
ঘটে যাওয়া আমল সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের জবাবেই রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো সমস্যা নেই, 
এখন কর’ (রৃখারী, হা/১৭৩৬; মুসলিম, হা/৩১৫৬)। ছহীহ 
মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে ‘আমর 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘নাহরের দিন (১০ ই যিল-হজ্জ) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জামরায় দণ্ডায়মান থাকা 
অবস্থায় এক ব্যক্তি এসে তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র 
রাসূল! আমি কংকর নিক্ষেপের আগেই মাথা মুগুন করে ফেলেছি? 
তিনি বলেন, কোনো সমস্যা নেই, এখন কংকর নিক্ষেপ কর। 
আরেক ব্যক্তি এসে বললেন, আমি কংকর নিক্ষেপের আগে হাদঈ 
যবাই করে ফেলেছি? তিনি বলেন, কোনো সমস্যা নেই, এখন 
কংকর নিক্ষেপ কর। আরেকজন এসে বললেন, কংকর নিক্ষেপের 
আগেই ত্বওয়াফে ইফাদ্বা করে ফেলেছি? তিনি বললেন, কোনো 


238 


সমস্যা নেই, এখন কংকর নিক্ষেপ কর। আমি সেদিন তাঁকে 
এখন কর’ (হ/৩১৬৩)। ইমাম বুখারী (রহেমাহুল্লাহ) একই 
ধরনের হাদীছ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণনা 
করেছেন (হ/১৭২২)৷ তিনি ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
থেকে আরো বর্ণনা করেন, তিনি বলেন, ‘নাহরের দিন (১০ই 
যিল-হজ্জ) মিনাতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন 
করা হচ্ছিল আর তিনি বলছিলেন, কোনো সমস্যা নেই। এক ব্যক্তি 
জিজ্ঞেস করলেন, হাদঈ প্রদান করার আগেই আমি মাথা মুণ্ডন 
করে ফেলেছি? তিনি বললেন, কোনো সমস্যা নেই, এখন হাদঈ 
প্রদান কর। লোকটি বললেন, দুপুরের পরে কংকর নিক্ষেপ 
করেছি? তিনি বললেন, সমস্যা নেই’ (হ/১৭৩৫)। উসামা ইবনে 
শারীক (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 
ef AEN 56S ele hs ie BH Fer 2 
EE EE EG LS eb 0 FERS Blt Ga 
5 EL 5 Bis BRS FES YI EF Idk EG 
dss ES SH DNS A 
“নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হজ্জ 
করতে গেলাম। লোকজন তাঁর কাছে আসছিলেন; যারা জিজ্ঞেস 
করছিলেন, হে আল্লাহ্র রাসূল! ত্বওয়াফের আগে সাঈ করে 


239 


ফেলেছি? অথবা অমুক কাজটি আগে বা পরে করে ফেলেছি?, 
কোনো সমস্যা নেই। তবে যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলিমের 
সম্মানে আঘাত হানে, তার জন্য সমস্যা রয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত 
হলো’ (আৰৃ দাউদ, হা/২০১৫, বৃখারী ও মুসলিমের শতার্নৃযায়ী 
হাদাছটির সনদ ‘ছহীহ’)। 

৩. উক্ত চারটি কাজের মধ্যে তিনটির মাধ্যমে হালাল 
হওয়া যায়। সেগুলি হচ্ছে, কংকর নিক্ষেপ, মাথা মুগ্ুন এবং 
ত্বওয়াফ। কেননা এই তিনটি কাজ তামাতু, ক্রিরান এবং ইফরাদ 
তিন প্রকার হজ পালনকারীদেরকেই করতে হয়। অতএব, ‘হালাল 
হওয়ার সাথে হাদঈ প্রদান করার কোনরূপ সম্পর্ক নেই’ ৬) 
(১০৮ ধর £56 55 :324। কেননা হাদঈ প্রদান করা শুধুমাত্র 
ক্লিরান ও তামাত্নু হজ্জ পালনকারীদেরকে করতে হয়, ইফরাদ 
হজ্জ পালনকারীদেরকে করতে হয় না। 

যে ব্যক্তি উক্ত তিনটি কাজ করে ফেলবে, সে 
পরিপূর্ণভাবে হালাল হয়ে যাবে। তার জন্য স্ত্রী সহবাসসহ সবকিছু 
হালাল হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি তিনটির মধ্যে দু'টি করবে, 
সে প্রাথমিক হালাল হবে। স্ত্রী সহবাস ব্যতীত সবকিছু তার জন্য 
হালাল হয়ে যাবে। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 


240 


MSE Sf T5 lS while dil be UIT SE EH) 

eA 3% 5 FS 

ইহরাম বাঁধার সময় ইহরামের উদ্দেশ্যে এবং ইহরাম 

থেকে হালাল হওয়ার উদ্দেশ্যে ত্বওয়াফে ইফাদ্বার পূর্বে আমি 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর গায়ে সুগন্ধি লাগিয়ে 

দিতাম’ (বুখারী, হা/১৫৩৯; মুসলিম, হা/২৮৪১)। উল্লেখ্য যে, 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ত্বওয়াফ ছিল কংকর 

নিক্ষেপ এবং মাথা মুগুনের পরে। তিনটি কাজের যে কোন দু'টি 

করলে প্রাথমিক হালাল হবে একারণে বলা হয়েছে যে, সেগুলি 
আগ-পাছ করে সম্পাদন করা জায়েয। 

8. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সকাল খুব 
পরিষ্কার হলে সূর্যোদয়ের প্রাক্কালে মুযদালিফা ত্যাগ করেন। 
পথিমধ্যে ফাদ্বল ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সাতটি কংকর কুড়িয়ে 
দেন, সকালে যেগুলি তিনি জামরাতুল আক্কাবায় নিক্ষেপ করেন। 
নাহরের দিন (১০ই যিলহজ্জ) সারা দিন জামরাতুল আক্কাবায় 
কংকর নিক্ষেপ করা যায়। তবে সূর্যোদয়ের পরে নিক্ষেপ করা 
উত্তম। পূর্বে বর্ণিত ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর 
হাদীছে আমরা দেখেছি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমি দুপুরের পরে কংকর 


241 


নিক্ষেপ করেছি?, জবাবে তিনি বলেছিলেন, কোনো সমস্যা নেই। 
ইবনুল মুনযির (রহেমাহুল্লাহ) বলেন, ‘সবাই এক্যমত পোষণ 
করেছেন যে, ফজর উদয় হওয়ার পরে এবং সুর্যোদয়ের আগে 
কংকর নিক্ষেপ করলে তা আদায় হয়ে যাবে’ (আল-ইজমা/৬৫)৷ 
কেউ যদি সূর্যাস্তের পূর্বে কংকর নিক্ষেপ করতে সক্ষম না 
হয়, তাহলে সে সূর্যাস্তের পরে নিক্ষেপ করতে পারবে। নাফে 
(রহেমাহুল্লাহ) বলেন, 
ac 2 LHS SSL LAE Ab df ad El EG 
5 MLE BLU SBT A IIL LEE 
EEE LE bw BENE 2 
অবস্থায় পতিত হলে তিনি এবং ছফিইয়া বিলম্ব করে সূর্যাস্তের 
পরে মিনায় আসেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আননহুমা) এসময় তাঁদেরকে কংকর নিক্ষেপ করতে বলেন, কিন্তু 
তাঁদের উপর কোনো কিছু বর্তায় বলে তিনি মনে করেন নি’ 
(মুওয়াভ্লা, ১/305)৷ 


স অর্থাৎ কোনো দম আসবে বলে তিনি মত দেন নি। সুতরাং সুর্যান্তের পরে 
কংকর নিক্ষেপ করলেও কোনো ক্ষতি নেই। এর জন্য কোনো দম দিতে হবে 


না। এটা শরী‘আতের সহজ হওয়ার প্রমাণ বহন করে । [সম্পাদক] 
242 


যাদেরকে শেষ রাতে মুযদালিফা ত্যাগের অনুমতি দেওয়া 
হয়েছে, তারা মিনায় পৌঁছেই জামরাতুল আক্কাবায় কংকর নিক্ষেপ 
করতে পারে। আসমা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর মুক্ত দাস আব্দুল্লাহ 
“১4 ‘আমরা (মুযদালিফা থেকে) রওয়ানা করলাম, অতঃপর 
আমরা (মিনায়) পৌঁছলে তিনি (আসমা) জামরাতে কংকর নিক্ষেপ 
করলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে তিনি তাঁর অবস্থান 
স্থলে ফজরের ছালাত আদায় করলেন’ (বৃখারী হা/১৬৭১; 
মুসলিম, হ/৩১২২)। আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 
RE) Ef ey adc dl e- hl UG Eh SEG 3 a 
All a 3 ee 554 ER: $$ =~ ES EET 
‘সাউদার মত আমিও রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম-এর কাছ থেকে অনুমতি নিয়ে মিনায় যেয়ে ফজরের 
জামরাতে কংকর নিক্ষেপ করে নেওয়ার আকাঙ্খা করেছিলাম’ 
(মুসলিম, হা/৩১২০)৷ 
৫, হাদঈর পশু উট হলে নাহরের দিনে (১০ই যিল-হজ্জ) 
এবং তাশরীক্কের তিন দিনে রাত বা দিনের বেলায় যে কোনো 


243 


সময় তাকে নহর করতে হবে”, আর গরু বা ছাগল হলে যবেহ 
করতে হবে। তামাতু, ক্রিরান বা মানতের কারণে পশু যবেহ করা 
ওয়াজিব হোক কিংবা এমনিতেই নফল হোক একই বিধান 
প্রযোজ্য হবে। 

স্বাভাবিক কুরবানীর পশু যেমন কমপক্ষে একটি ছাগল 
অথবা উট বা গরুর সাত ভাগের এক ভাগ হতে হবে, হজ্জের 
হাদঈর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম বলবৎ থাকবে। মেষ বা ভেড়া 
হলে ৬ মাস বয়স পূর্ণকারীকে কুরবানী করা যাবে। ছাগলের অন্য 
জাতের পশু হলে কমপক্ষে এক বছর বয়স পূর্ণকারীকে কুরবানী 
করতে হবে। গরুর বয়স দুই বছর পূর্ণ হতে হবে। আর উটের 
বয়স পাঁচ বছর পূর্ণ হতে হবে। 

যবেহ মিনা এবং মক্কায় সম্পন্ন হতে হবে। জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


% নাহর হচ্ছে, উটের সামনের বাম পা বেঁধে এর গণ্ডদেশে আঘাত করে রক্ত 


প্রবাহিত করা । [সম্পাদক] 
244 


“মিনার সম্পূর্ণ এলাকা কুরবানীর স্থান। অনুরূপভাবে 
মঙন্কার প্রত্যেকটি এলাকা চলার পথ এবং কুরবানীর স্থান’ 
(ইবনে মাজাহ, হা/৩০৪৮, সনদ হহীহ))৷ 

ক্লিরান বা তামাতু হজ্জ পালনকারী হাদঈ দিতে না পারলে 
হজ্জে তিনটি ছওম পালন করবে এবং বাড়ী ফিরে সাতটি ছওম 
পালন করবে। মহান আল্লাহ বলেন, 

US 1385; BST AL Le BLS E CAGE B3 All BY) 
[AA EAN © SIL 54) 48 5 tS Ob LES 

‘বস্তুতঃ যারা কুরবানীর পশু পাবে না, তারা হজ্জের 
দিনগুলির মধ্যে তিনটি ছওম পালন করবে আর সাতটি ছওম 
পালন করবে ফিরে যাবার পর’ (বার্কারাহ ১৯৬)৷ হজ্জের 
দিনগুলির তিনটি ছওম এবং বাড়ীতে এসে সাতটি ছওম যেমন 
ধারাবাহিকভাবে আদায় করা যায়, তেমনি বিচ্ছিন্নভাবেও আদায় 
করা যায়। হজ্জের দিনগুলির তিনটি ছওম আরাফার দিবসের পূর্বে 
হজ্জের নিকটতম সময় পর্যন্ত বিলম্বিত করা উত্তম। যে ব্যক্তি এই 
তিনটি ছওমের সবগুলি অথবা এক বা একাধিক হজ্জের পূর্বে 
পালন করবে না, সে তাশরীক্কের দিনগুলিতে সেগুলি পালন 
করবে। ইবনে ওমর ও আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, 


% অৰ্থাৎ মন্ধায় প্রবেশের জন্য প্রতিটি পথই অবলম্বন করা যায়, এতে কোনো 


সমস্যা নেই, যদিও ‘ছানিয়্যাতু কাদা’ দিয়ে মক্কা প্রবেশ করা উত্তম । [সম্পাদক] 
245 


GLE LINES IH AME SB 5 

‘যে ব্যক্তি হাদঈ দিতে সক্ষম হবে না, সে ছাড়া অন্য 

কারো জন্য তাশরীক্কের দিনগুলিতে ছওম পালনের অনুমতি 
দেওয়া হয় নি’ (বৃখারা হ/১৯৯৭)। 

হাদঈদাতার জন্য হাদঈর পশুর গোশত খাওয়া এবং 

ছাদাক্কা করা উত্তম। মহান আল্লাহ বলেন, 

ALLO HH SE tls Ce LS) 

‘অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুঃস্থ-অভাবগ্রস্তকে 

খাওয়াও’ (হজ্জ ২৮)৷ হাদঈদাতা তার হাদঈর গোশত থেকে 

কাউকে হাদিয়া দিতে পারে; এমনকি হাদিয়া গ্রহণকারী ধনী 

হলেও কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 

তাঁর হাদঈর গোশত থেকে খেয়েছেন এবং ঝোল পান করেছেন। 
জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, 

HEU ECE EE Sat LA PELE EAHA 

SSUES 3 3 ELAS IEG BS B bs AE ais SSA 

G2 LEE be 

‘অতঃপর তিনি কুরবানীর স্থানে এসে নিজ হাতে ৬৩টি 

(উট) নাহর করেন আর আলী (রাদিয়াল্লাহু ‘আনহু) কে বাক্ধীগুলি 

নাহর করার দায়িত্ব দেন এবং তাঁকে তাঁর হাদঈতে শরীক করে 

নেন। অতঃপর প্রত্যেকটি উট থেকে এক টুকরা করে গোশত 


246 


পাতিলে একত্রিত করে রান্না করতে বলেন। অতঃপর তাঁরা 
উভয়েই উক্ত গোশত থেকে খান এবং ঝোল পান করেন’ 
(মুসলিম, হ/২৯৫০)৷ 

অবশ্য হাদঈর গোশত খাওয়া হাদঈদাতার জন্য যরূরী 
নয়। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাহরকৃত 
১০০টি হাদঈ উটের প্রত্যেকটির গোশত খান নি। তাছাড়া তিনি 
মদীনা থেকে মক্কায় হাদঈর পশু পাঠাতেন, এ পশুর গোশত 
মঙ্ধায় বণ্টন করে দেওয়া হত; তাখেকে তিনি মোটেও খেতেন না। 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা) বলেন, 
56 MEE A ta A 4 4 এ ies ll UE 56 

‘রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে 
কুরবানীর পশু পাঠাতেন; আমি উহার গলায় ফিতা পরিয়ে দিতাম। 
কিন্তু মুহরিম ব্যক্তি যেসব বিষয় থেকে বিরত থাকে, রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব বিষয় থেকে বিরত 
থাকতেন না€” (বৃখারী, হা/১৬৯৮; মুসলিম, হা/৩১৯৪)৷ 


গ অৰ্থাৎ কেউ ইচ্ছা করলে হজ্জ বা উমরার ইহরাম না করলেও মক্কায় হাদঈ 
পাঠাতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাদঈ পাঠিয়ে সেখানে তা যবাই 


করার মাধ্যমে সাওয়াব অর্জন করতে পারে। হাদঈ পাঠালেই মুহরিম হয়ে যায় 
247 


৬. কুরবানীর দিনের তৃতীয় কাজ হচ্ছে, মাথা মুগুন করা 
বা চুল ছেটে ফেলা। ওমরার কাজসমূহ সম্পর্কে আলোচনার 
শেষের দিকে এ বিষয়ে আলোচনা গত হয়ে গেছে। 

৭. কুরবানীর দিনের চতুর্থ কাজ হচ্ছে, ত্বওয়াফে ইফাদ্বা 
করা। এই ত্বওয়াফ হজ্জের রুকনসমূহের মধ্যে অন্যতম; এটি 
ব্যতীত হজ্জ পূর্ণ হবে না। হজ্জের রুকনসমূহ সম্পর্কে আলোচনার 
সময় এটি রুকন হওয়ার দলীল আলোচনা করা হয়েছে। ত্বওয়াফে 
ইফাদ্বা তাশরীক্কের দিনগুলিতে বা তার পরেও সম্পাদন করা যায়। 
ক্লিরান বা ইফরাদ হজ্জ পালনকারী যদি ত্বওয়াফে ক্কুদূমের পরে 
সা'ঈ না করে থাকে অথবা আরাফায় অবস্থানের পরে ছাড়া যদি 
মঙ্ধায় না এসে থাকে, তাহলে ত্বওয়াফে ইফাদ্বার পরে সা‘ঈ করে 
নিবে। কেননা ক্কিরান ও ইফরাদ হজ্জ পালনকারীকে একটি সা'ঈ 
করতে হয় আর এই সা'ঈ দুই সময়ে করা যায়: ১. ত্বওয়াফে 
ক্লুদুমের পরে, ২. ত্বওয়াফে ইফাদ্বার পরে। অতএব, যে ব্যক্তি 
প্রথম সময়ে তা সম্পাদন করে না, তাকে দ্বিতীয় সময়ে তা 
সম্পাদন করতে হয়। 

পক্ষান্তরে তামাতভু হজ্জ পালনকারীর জন্য ত্বওয়াফে 
ইফাদ্বার পরে সা'ঈ করা আবশ্যক। কেননা তার উপরে দু'টি 


না বা মুহরিমের মত আচরণ করার দরকার হয় না, অনুরূপভাবে হাদঈ যবাই 


হলেই তা থেকে খেতে হবে এমন নয়। [সম্পাদক] 
248 


ত্বওয়াফ এবং দু'টি সা*ঈ ওয়াজিব। একটি ত্বওয়াফ এবং একটি 
সা‘ঈ ওমরার জন্য আর অপর সা*ঈ এবং ত্বওয়াফটি হজ্জের জন্য। 
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমাকে তামাতভু হজ্জ সম্পর্কে 
জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিদায় হজ্জে মুহাজির, আনছার ও 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ ইহরাম বাঁধলেন 
এবং আমরাও ইহরাম বাঁধলাম। অতঃপর আমরা মক্কায় পৌঁছলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
SND NEE EE SB ie 
“যারা হাদঈর পশুর গলায় ফিতা পরিয়েছে, তারা ব্যতীত 
তোমরা সবাই তোমাদের হজ্জের ইহ্রামকে ওমরায় পরিণত কর'। 
আমরা বায়তুল্লাহ্র ত্বওয়াফ করলাম এবং ছাফা-মারওয়ায় সা'ঈ 
করলাম। অতঃপর আমাদের স্ত্রীদের কাছে এসে সাধারণ পোষাক 
পরলাম। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, 
BE SMES EL II EG GN 
“যারা হাদঈর পশুর গলায় ফিতা পরিয়েছে, তারা এ পশু 
তার যথাস্থানে না পৌঁছা পর্যন্ত হালাল হবে না’*। অতঃপর 


% অর্থাৎ তারা ইহরাম অবস্থায় থাকবে, তারা উমরা করে হালাল হয় যেতে 
পারবে না, কারণ তারা কিরান হজ্জ করছে। তারা কেবল ১০ ই যিলহজ্জেই 
হালাল হতে পারবে; কারণ তখন হাদঈ তার যবাই করার স্থলে পৌঁছে গেছে। 
[সম্পাদক] 

249 


তারবিয়ার দিন সকালে তিনি আমাদেরকে হজ্জের ইহরাম বাঁধতে 
বললেন। অতঃপর হজ্জের কার্যাবলী সম্পন্ন করে আমরা ত্বওয়াফ 
এবং সা*ঈ করতে আসলাম (বৃখার হা/১৫৭২, ইমাম বৃখারী 
হাদীছটি গু'আল্লারু’ভাবে, তবে শজিশালী শব্দে (০,21 4০) 
বণনা করেছেন। তিনি বলেছেন, ‘আবৃ কামেল ফৃযাইল ইবনে 
হসাইন বাছরী বলেন...)। তবে ইমাম বায়হাক্কী হাদীছটি ছহীহ 
সনদে এবং “মাউছুল’ সূত্রে বর্ণনা করেছেন (সুনান, ৫/২৩)৷ ছহীহ 
বুখারী (হ/১৫৫৬) এবং ছহীহ মুসলিম (হা/২৯১০)/এ আয়েশা 
(রাদিয়াল্লাহু ‘আনহা)-এর সূত্রেও হাদীছটি বর্ণিত হয়েছে। 
মুসলিমের শব্দগুলি এরূপঃ 
bs Lie ls sd LoL; ead 5b Ll all SE) 
UG EG EAR UE GALE Lid Ge bs 245 SSS ST 
315 55 2৮ 
‘যারা ওমরার ইহরাম বেধেছিলেন, তারা ত্বওয়াফ এবং 
সা‘ঈ করে হালাল হয়ে গেলেন। অতঃপর মিনা থেকে ফিরে 
হজ্জের জন্য তারা আরেকটি ত্বওয়াফ করলেন। কিন্তু যারা ক্রিরান 
হজ্জের ইহরাম বেঁধেছিলেন, তারা একটিমাত্র সা*ঈ করলেন'। 
হাদীছে তামাতু হজ্জ পালনকারীদের জন্য নির্দিষ্ট হজ্জের আরেকটি 
ত্বওয়াফ’ বলতে সা'ঈ বুঝানো হয়েছে। কেননা ত্বওয়াফে ইফাদ্বা 
সর্বপ্রকার হাজীদের জন্যই রুকন, আর তা তাঁরা ইতোমধ্যে করে 


250 


ফেলেছেন। তবে জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু) বর্ণিত নীচের হাদীছ 
এবং ইবনে আব্বাস ও আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর 
হাদীছের মধ্যে বাহ্যতঃ বৈপরীত্য মনে হতে পারে। জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, ‘নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
এবং ছাহাবীগণ ছাফা-মারওয়ায় একবারের বেশী সা‘ঈ করেন নি’ 
(বলসলিম, হা/২৯৪২)। সমাধান হচ্ছে, জাবের (রাদিয়াল্লাহু 
‘আনহু)-এর হাদীছে এসকল ছাহাবী (রাদিয়াল্লাহু ‘আনহুম)-এর 
কথা বুঝানো হয়েছে, যাঁরা সঙ্গে করে কুরবানীর পশু এনেছিলেন 
এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কুরবানীর 
দিন ছাড়া হালাল হতে পারেন নি। কেননা তাঁরা ত্বওয়াফে ক্ুুদুমের 
পরে একটিমাত্র সা‘ঈই করেছিলেন। কিন্তু তামাত্ন হজ্জ পালনকারী 
ছাহাবীগণ (রাদিয়াল্লাহু ‘আনহুম) দু’টি সা‘ঈ করেছিলেন: একটি 
ওমরার জন্য এবং অপরটি হজ্জের জন্য। বাহ্যতঃ বিপরীত 
হাদীছদ্বয়ের সমাধানে আরো বলা যায়, ইবনে আব্বাস এবং 
আয়েশা (রাদিয়াল্লাহু ‘আনহা)-এর হাদীছ তামাত্ন হজ্জ পালনকারী 
ছাহাবীগণের জন্য আরেকটি সা'ঈ সাব্যস্ত করে; পক্ষান্তরে জাবের 
(রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছ তা সাব্যস্ত করে না। আর নিয়ম 
হচ্ছে, কোনো কিছু সাব্যস্তকারী বক্তব্য তার বিপরীতমুখী না-সূচক 
বক্তব্যের উপর প্রাধান্য পাবে। আমাদের শায়খ আব্দুল আযীয 


251 


ইবনে বায (রহেমাহুল্লাহ) তাঁর হজ্জের বইয়ে বিষয়টি খুব 
স্পষ্টভাবে বর্ণনা করেছেন। 


তাশরীক্কের দিনগুলিতে মিনায় রাত্রি যাপন 

১. সকল হাজী ১১ এবং ১২ তারিখ রাতে মিনায় রাত্রি 
যাপন করবে। যে ব্যক্তি তাড়াহুড়া করে চলে আসতে চায়, সে ১২ 
তারিখ অপরাহ্নে কংকর নিক্ষেপের পর সূর্যাস্তের আগেই মিনা 
ত্যাগ করবে। পক্ষান্তরে যে বিলম্ব করতে চায়, সে ১৩ তারিখ 
রাতেও মিনায় রাত্রিযাপন করবে এবং ১৩ তারিখ অপরাহ্ন 

কংকর নিক্ষেপের পর মিনা ত্যাগ করবে। মহান আল্লাহ বলেন, 
5 LE BLS IGS BS 5 SSL ll GS HS 0 
[ev AN CE AE BH GE 
‘আর তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহ্র যিকর কর। 
অতঃপর যে ব্যক্তি প্রথম দুই দিনে তাড়াহুড়া করে চলে যাবে, 
তার জন্য কোন পাপ নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তাড়াহুড়া না করে 
থেকে যাবে, তাঁর উপর কোনো পাপ নেই। অবশ্য যারা ভয় করে’ 
(বা্কারাহ ২০৩)৷ মিনায় যে দু'দিনের কাজ শেষ করতঃ তাড়াহুড়া 
করে মিনা ত্যাগ করা যায়, সে দু’দিন হচ্ছে, ১১ এবং ১২ তরিখ; 
নাহরের দিনটি এঁ দু’দিনের অন্তর্ভুক্ত নয়। কেননা হাদঈ/কুরবানী 
যবেহ/নাহর করার দিন হচ্ছে চারটিঃ ১. কুরবানীর দিন, ২. ১১ 


252 


তারিখ, ইহাকে ‘ইয়াওমুল ক্কার্ন' (5:2) বা ‘অবস্থান গ্রহণ বা 
শান্ত হওয়ার দিন’ বলা হয়। কেননা এই দিনে সবাই মিনাতে 
অবস্থান গ্রহণ করে থাকে। ৩. ১২ তারিখ, ইহাকে ‘ইয়াওমুন 
নাফারিল আওওয়াল’ (13 =!৷ ৮») বা ‘প্রথম মিনা ত্যাগের দিন' 
বলা হয়। 8. ১৩ তারিখ, যাকে ‘ইয়াওমুন নাফারিছ ছানী’ (০; 
১৬৷৷ ৷) বা ‘দ্বিতীয় মিনা ত্যাগের দিন’ বলা হয়। 

২. রাতের শুরুর দিক থেকে হোক বা শেষের দিক থেকে 
হোক, হাজী জেগে থাকুক বা ঘুমিয়ে থাকুক রাতের বেশীর ভাগ 
সময় মিনায় কাটালেই সেটাকে মিনায় রাত্রিযাপন ধরা হবে। 

রাতের অর্ধেকের বেশী সময় মিনায় অবস্থানের মাধ্যমে 
রাতের বেশীর ভাগ সময় মিনায় কাটানো সম্পন্ন হবে। নিয়ম 
হচ্ছে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সময়কে দুইভাগে ভাগ করতে 
হবে। হাজীরা প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের কিছু অংশ অথবা 
দ্বিতীয় ভাগ এবং প্রথম ভাগের কিছু অংশ মিনায় কাটাবে। 
অতএব, কোন হাজী ত্বওয়াফ বা অন্য কোন কাজে মক্কায় যেতে 
চাইলে অর্ধরাত্রি অতিবাহিত হওয়ার পরে যাবে। অর্ধরাতে মঙ্কার 
উদ্দেশ্যে বের হলে মিনায় রাত্রিযাপন ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে 
যায়। 

৩. ১২ তারিখে তাড়াহুড়ো করে মিনা থেকে চলে আসার 
চাইতে ১৩ তারিখ পর্যন্ত বিলম্ব করাই উত্তম। কেননা নবী 


253 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া না করে বিলম্বই 
করেছেন। এছাড়া বিলম্ব করলে কিছু অতিরিক্ত আমল করা যাবে 
এবং এর মাধ্যমে হাজী বেশী নেকী প্রাপ্ত হবে। এক্ষেত্রে অতিরিক্ত 
আমল হচ্ছে, ১৩ তারিখে মিনায় রাত্রিযাপন এবং এঁদিন অপরাহ্কে 
কংকর নিক্ষেপ। বিলম্ব করার আরেকটি উপকারিতা হচ্ছে, ১২ 
তারিখের ভীড় থেকে হাজী নিরাপদে থাকতে পারবে। 

8. মিনায় দুই বা তিন রাত যাপন করা হজ্জের অন্যতম 
ওয়াজিব কাজ। এবিষয়ে প্রমাণাদি গত হয়ে গেছে। 

৫. ১২ তারিখে কারো মিনায় থাকা অবস্থায় সূর্য ডুবে 
গেলে তাকে মিনাতেই রাত কাটাতে হবে এবং ১৩ তারিখ 
অপরাহ্নে কংকর নিক্ষেপ করতে হবে। তবে মিনা থেকে রওয়ানা 
করা অবস্থায় অথবা রওয়ানা হওয়ার কাজে ব্যস্ত থাকায় সুর্য ডুবে 
গেলে এই রাত্রিযাপন এবং কংকর নিক্ষেপ যরূরী হবে না। বরং 
সে মিনা ত্যাগ করতে পারবে। নাফে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলতেন, 

SS S25 0 Gs 5 BAD ol bl be SANT SE I 
Ll Ss UH GY 

‘তাশরীক্কের দিনগুলির মধ্যবর্তী দিনে কারো মিনায় থাকা 

অবস্থায় যদি সূর্য ডুবে যায়, তাহলে সে পরের দিন কংকর 


254 


নিক্ষেপ না করা পর্যন্ত মিনা ত্যাগ করবে না’ (মালেক, মুওয়াত়ৃ, 
3/809) 


তাশরীক্কের দিনগুলিতে কংকর নিক্ষেপ 

১. কুরবানীর দিন পূর্বাহ্নে শুধুমাত্র জামরাতুল আক্কাবায় 
এবং তাশরীক্কের দিনগুলিতে অপরাহ্নে সবগুলি জামরায় কংকর 
নিক্ষেপ করা হজ্জের ওয়াজিব আমলসমূহের অন্তর্ভুক্ত। এবিষয়ে 
প্রমাণাদি গত হয়ে গেছে। 

২. জামরাতসমূহে নিক্ষেপের কংকর কুড়ানোর নির্দিষ্ট 
কোনো স্থান নেই। সেজন্য মুযদালিফা, মিনা বা মক্কা থেকে তা 
কুড়ানো যাবে। তাড়াহুড়া করে মিনা ত্যাগকারীদের জন্য ৪৯টি 
এবং বিলম্বকারীদের জন্য ৭০টি কংকর প্রয়োজন হয়। হাজী নিজে 
যেমন নিজের কংকর কুড়াতে পারে, তেমনি তার জন্য অন্য 
কেউও কুড়িয়ে দিতে পারে। অনুরূপভাবে কেউ কংকর বিক্রি 
করলে তা কিনে নেওয়াও জায়েয রয়েছে। হাজী ছাহেব সবগুলি 
কংকর যেমন একদিনে কুড়াতে পারে, তেমনি প্রত্যেক দিনের 
কংকর প্রত্যেক দিনেও কুড়াতে পারে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম মুযদালিফা থেকে জামরাতুল আক্কাবায় আসার পথে 
তাঁর জন্য মিনা থেকে ৭টি কংকর সংগ্রহ করা হয়েছিল। ফাদ্বল 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘নবী সাল্লাল্লাহু 


255 


‘আলাইহি ওয়াসাল্লাম মিনার মুহাস্‌সার এলাকায় প্রবেশ করে 
বলেন, তোমরা জামরাতুল আক্কাবায় নিক্ষেপের কংকর সংগ্রহ 
কর’ (মুসলিম, হা/৩০৮৯)। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বলেন, আমাকে ফাদ্বল ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আননহুমা) 
বর্ণনা করেন, ‘নাহরের দিন (১০ই যিল-হজ্জ) সকালে রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আমার জন্য 
কংকর কুড়াও। অতঃপর আমি ছোলার দানার চেয়ে একটু বড় 
সাইজের কংকর কুড়িয়ে তাঁর হাতে দেই। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এ জাতীয় কংকর সংগ্রহ 
কর। এক্ষেত্রে বাড়াবাড়ি করো না। কেননা দ্বীনের ব্যাপারে 
বাড়াবাড়িই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে’ (বায়হাকী, 
সুনান, ৫/১২৭, সনদ 'হাসান?)। সুনানে ইবনে মাজাহ 
(হ/৩০২৯/তে ছহীহ সনদে ইবনে আব্বাস [রাদিয়াল্লাহু 
‘আনন্ুমা) থেকে অনুরূপ হাদীছ বর্ণিত হয়েছে। সেখানে সংগৃহীত 
কংকরের সংখ্যা ৭টি বলা হয়েছে। তবে এই হাদীছটি আব্দুল্লাহ 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা)-এর ‘মুরসাল’ হাদীছসমূহের 
অন্তৰ্ভুক্ত৷ কেননা ফাদ্বল ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কংকর 
কুড়িয়েছিলেন এবং জামরাতে আসার পথে তিনিই রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে আরোহী ছিলেন। পক্ষান্তরে 


256 


‘আলাইহি ওয়াসাল্লাম আগেই দুর্বলদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন। 
যার বর্ণনা মুযদালিফায় রাত্রি যাপন সংক্রান্ত হাদীসে চলে গেছে। 

৩. কংকরসমূহ ছোলার দানার চেয়ে একটু বড় সাইজের 
হতে হবে; এর চেয়ে বড় হওয়া জায়েয নয়। কেননা এর চেয়ে 
বড় হলে তা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি হিসাবে বিবেচিত হবে। 

কংকর ব্যতীত কাঠ, মাটি, লোহা, কাঁচ, হাড় ইত্যাদির 
টুকরা দিয়ে নিক্ষেপ করা যাবে না। অনুরূপভাবে কংকর ধৌত 
করাও যাবে না। কেননা এমর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। 
কংকর দিয়েও নিক্ষেপ করতে পারে। কেননা হয় সেগুলি 
হাজীদের হাত থেকে পড়ে গেছে, আর না হয় কেউ দুর থেকে 
নিক্ষেপ করতে গিয়ে বাইরে নিক্ষেপ করে ফেলেছে। সুতরাং শরঈ 
দৃষ্টিকোণ থেকে সেগুলিকে নিক্ষিপ্ত কংকর গণ্য করা হবে না। 

8. হাজীকে নিশ্চিত হতে হবে অথবা বেশীরভাগ ধারণা 
হতে হবে যে, তার নিক্ষিপ্ত কংকরটি নিক্ষেপের যথাস্থানে গিয়ে 
পড়েছে। প্রত্যেকটি কংকর আলাদাভাবে নিক্ষেপ করতে হবে এবং 
প্রত্যেকটি কংকর নিক্ষেপের সময় ‘আল্লাহু আকবার’ বলতে হবে। 
সবগুলি কংকর একসঙ্গে নিক্ষেপ করলে হবে না। অনুরূপভাবে 


কংকরগুলিকে নিক্ষেপের যথাস্থানে রেখে দিলেও হবে না। কেননা 
রেখে দেওয়া এবং নিক্ষেপ করা এককথা নয়। 

৫, নাহরের দিনের (১০ই যিলহজ্জ এর) আমলসমূহ 
আলোচনার সময় এদিন জামরাতুল আক্কাবায় কংকর নিক্ষেপের 
সময়সীমা সম্পর্কে আলোচনা গত হয়ে গেছে। তবে তাশরীক্কের 
দিনগুলিতে প্রত্যেকদিন অপরাহ্নে কংকর নিক্ষেপ করতে হবে; 
এর পূর্বে নিক্ষেপ করা জায়েয নয়। কেননা নবী সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তাশরীক্কের দিনগুলিতে প্রত্যেকদিন 
অপরাহ্নে কংকর নিক্ষেপ করেছেন। আর তিনি বলেছেন, ‘তোমরা 
(আমার কাছ থেকে) হজ্জের নিয়ম-কানুন শিখ। আমি জানি না, 
সম্ভবতঃ আমার এই হজ্জের পরে আমি আর হজ্জ করব না’ 
(সলসলিম, হা/৩১৩৭, জাবের (রাদিয়াল্লাহু “আনহ) হতে বণিত)। 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জামরাতে কংকর নিক্ষেপ করেন। 
কিন্তু এর পরে নিক্ষেপ করেন অপরাহ্ন’ (মুসলিম, হা/৩১৪১)৷ 
ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘আমরা সময়ের 
অপেক্ষা করতাম, সূর্য ঢলে গেলেই কংকর নিক্ষেপ করতাম’ 
(বুখারী, হা/১৭৪৬)। নাফে' বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর 
(রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলতেন, ‘তাশরীক্কের তিন দিনে সূর্য ঢলে 
না যাওয়া পর্যন্ত কংকর নিক্ষেপ করা যাবে না’ (মালেক, মুওয়াতবী 


258 


১/২৮৪)৷ ইমাম তিরমিযী জাবের (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর হাদীছ 
(হ/৮৯৪) উল্লেখ করার পর বলেন, ‘উক্ত হাদীছের উপর ভিত্তি 
করে অধিকাংশ বিদ্বান বলেন, কুরবানীর দিনের পরের দিনগুলিতে 
অপরাহ্নে ছাড়া কংকর নিক্ষেপ করা যাবে না’। 


কেউ যদি সূর্যাস্তের আগে কংকর নিক্ষেপ করতে সক্ষম 
না হয়, তাহলে রাতে নিক্ষেপ করবে। ইবনে ওমর (রাদিয়াল্লাহু 
‘আনন্ুমা) তাঁর স্ত্রী ছফিইয়া এবং আরেক জন মহিলাকে সূর্যাস্তের 
পরে কংকর নিক্ষেপের অনুমতি দেন (মালেক, মুওয়াতবী, 
3/২৮৪)।৷ আর যেহেতু তাশরীক্কের দিনগুলিতে কংকর নিক্ষেপের 
সময়ের তুলনায় কুরবানীর দিনে কংকর নিক্ষেপের সময় বেশী 
প্রশস্ত, সেহেতু এই দিনগুলিতে রাতে কংকর নিক্ষেপ অধিক 
যুক্তিযুক্ত। তাছাড়া নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর 
পশু দেখাশুনায় নিয়োজিত ব্যক্তিদেরকে রাতে কংকর নিক্ষেপের 
অনুমতি দিয়েছেন (বায়হাকী, ৫/১৫১, সনদ ‘হাসান’ ইবনে ওমর 
(রাদিয়াল্লাহু '“আনহম!?) থেকে বণণিত: হাদীছটির কয়েকটি 
শাহেদ’ও রয়েছে (শায়খ আলবানী প্রণীত 'সিলসিলাহ ছহীহাহ”- 
এর ২৪৭৭ নং হাদীছ দ্রব্য)৷ 


তবে ১৩ তারিখে সূর্যাস্তের সাথে সাথে কংকর নিক্ষেপের 
সময় শেষ হয়ে যায়। অতএব, এই দিনে সূর্যাস্তের পরে কংকর 


259 


নিক্ষেপ করা জায়েয নয়। সেজন্য এই দিন সূর্যান্তের পূর্বে কেউ 
কংকর নিক্ষেপ না করে থাকলে তাকে ফিদ্ইয়া দিতে হবে। 
এক্ষেত্রে ফিদ্‌ইয়া হচ্ছে, একটি ছাগল অথবা উট বা গরুর সাত 
ভাগের এক ভাগ। 


৬. তাশরীক্কের দিনগুলিতে হাজী ছাহেব জামরাতগুলিতে 
ধারাবাহিকভাবে কংকর নিক্ষেপ করবে৷ শুরুতে প্রথম জামরাত 
দিয়ে আরম্ভ করবে; আর এটি হচ্ছে মক্কা থেকে সবচেয়ে দূরবর্তী 
এবং মসজিদে খায়েফের নিকটবতী জামরাত। অতঃপর মধ্য 
জামরাত, এরপর জামরাতুল আক্কাবায় কংকর নিক্ষেপ করবে। 
এই ধারাবাহিকতার খেলাফ করা জায়েয নেই। কেননা নবী 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই ধারাবাহিকতা 
বজায় রেখেই কংকর নিক্ষেপ করেছেন৷ প্রথম এবং দ্বিতীয় 
জামরাতে কংকর নিক্ষেপের পর দাঁড়িয়ে দুই হাত উঠিয়ে দো'আ 
করবে। ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মিনার মসজিদের নিকটবর্তী 
জামরাতে সাতটি কংকর নিক্ষেপ করেন; প্রত্যেকটি কংকর 
নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলেন। অতঃপর একটু সামনের 
দিকে অগ্রসর হন এবং ক্রিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত উঠিয়ে 
দো‘আ করেন। তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দো'আ করেন। অতঃপর 
দ্বিতীয় জামরায় এসে সাতটি কংকর নিক্ষেপ করেন এবং 

260 


প্রত্যেকটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলেন। 
অতঃপর একটু বাম দিকে এসে ক্লিবলামুখী হয়ে দাঁড়ান এবং দুই 
হাত উঠিয়ে দো'আ করেন। অতঃপর জামরাতুল আক্কাবায় এসে 
সাতটি কংকর নিক্ষেপ করেন এবং প্রত্যেকটি কংকর নিক্ষেপের 
সময় আল্লাহু আকবার বলেন। এরপর তিনি না দঁড়িয়ে চলে 
আসেন’ (বৃখারী, হা/১৭৫৩)। 


৭, হাজী ছাহেব যে কোনো দিক থেকে কংকর নিক্ষেপ 
করতে পারে। তবে মিনাকে ডান দিকে এবং মক্কাকে বাম দিকে 
রেখে কংকর নিক্ষেপ করা উত্তম। আব্দুর রহমান ইবনে ইয়াষীদ 
ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু)-এর সাথে হজ্জ করেন। তিনি 
ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) কে বায়তুল্লাহকে বামে এবং 
মিনাকে ডানে রেখে বড় জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেন। 
অতঃপর ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, এখানেই 
সূরা বাক্কারাহ অবতীর্ণ হয়েছে (বৃখারী, হ/১৭৪৯; মুসলিম, 
হা/৩১৩৪)। সম্ভবতঃ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু ‘আনহু) কর্তৃক 
বিশেষতঃ সূরা বাক্কারাহ উল্লেখ করার কারণ হচ্ছে, সূরাটি হজ্জের 
অনেকগুলি আমল ধারণ করেছে। যেমন: কংকর নিক্ষেপ করা। 
কেননা কংকর নিক্ষেপ নিম্নোক্ত আয়াতে নির্দেশিত আল্লাহ্‌র 
যিক্‌রের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, 


261 


5 HE BLS IGS BS 0 SS ll SG HS 0 

[ov 55H ILE BL GE 

‘আর তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহ্র যিকূর কর। 

অতঃপর যে ব্যক্তি প্রথম দুই দিনে তাড়াহুড়া করে চলে যাবে, 

তার জন্য কোন পাপ নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তাড়াহুড়া না করে 

থেকে যাবে, তাঁর উপর কোন পাপ নেই। অবশ্য যারা ভয় করে’ 
(বাকারাহ ২০৩) 


৮. ইহরামের আলোচনার সময় আমরা ইবনুল মুনযির 
(রহেমাহুল্লাহ) কর্তৃক উল্লেখিত ইজমার উদ্ধৃতি দিয়ে বলেছি, ছোট 
বাচ্চা কংকর নিক্ষেপে সক্ষম না হলে তার পক্ষ থেকে নিক্ষেপ 
করে দেওয়া যাবে। অনুরূপভাবে অসুস্থতা, বার্ধক্য বা গর্ভধারণ 
সম্পর্কিত সমস্যার কারণেও একই বিধান বলবৎ থাকবে। মহান 
আল্লাহ বলেন, 


[1p (ELL BEG 


‘অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর’ (তাগারন 
5৬)৷ তাছাড়া তাদের পক্ষ থেকে কংকর নিক্ষেপ করে না দিলে 
কংকর নিক্ষেপের নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আর নির্দিষ্ট 
সময় শেষ হয়ে গেলে কংকর নিক্ষেপের কোনো সুযোগ বাক্ধী 


থাকবে না। হজ্জের কার্যাবলীর মধ্যে শুধুমাত্র এই একটি কাজে 
262 


স্থলাভিষিক্ততা চলে; অন্য কাজে নয়। অতএব, আরাফায় অবস্থান, 
মুযদালিফা ও মিনায় রাত্রি যাপনের ক্ষেত্রে অসুস্থ ব্যক্তিকে সেখানে 
উপস্থিত হতে হবে। আর ত্বওয়াফ এবং সা'ঈ কুরবানীর 
দিনগুলিতে অথবা এরপরে হজ্জের মাসের অবশিষ্ট দিনগুলিতে বা 
হজ্জের মাসের পরেও সম্পাদন করতে পারবে। কংকর নিক্ষেপে 
ভারপ্রাপ্ত ব্যক্তি প্রত্যেক জামরায় প্রথমে নিজের পক্ষ থেকে, 
অতঃপর অন্যের পক্ষ থেকে কংকর নিক্ষেপ করবে। তবে 
ভারপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই হজ্জ পালনকারী হতে হবে। হজ্জ 
পালনকারী ব্যতীত অন্য কেউ কংকর নিক্ষেপ করলে তা গৃহীত 
হবে না। কেননা হাজী ব্যতীত অন্য কারো জন্য যেমন তার নিজের 
পক্ষ থেকে কংকর নিক্ষেপ করা জায়েয নয়, তেমনি অন্যের পক্ষ 
থেকে নিক্ষেপ করাও জায়েয নয়। 


৯. কংকর নিক্ষেপের মূল কাহিনী হচ্ছে, শয়তান 
জামরাত এলাকার কয়েকটি স্থানে ইবরাহীম (‘আলাইহিস্সালাম)- 
এর সামনে আসলে তিনি তাকে সাতটি কংকর নিক্ষেপ করেন। 
ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) ‘মারফু’ সূত্রে বর্ণনা করেন, 
‘ইবরাহীম (‘আলাইহিস্সালাম) যখন হজ্জ করতে আসেন, তখন 
জামরাতুল আক্কাবায় শয়তান তাঁর মুখোমুখি হয়। অতঃপর তিনি 
তাকে সাতটি কংকর নিক্ষেপ করলে সে মাটিতে গেড়ে যায়। 
এরপর দ্বিতীয় জামরাতেও সে তাঁর মুখোমুখি হলে তিনি তাকে 

263 


সাতটি কংকর মারেন। ফলে সে মাটিতে গেড়ে যায়। একইভাবে 
তৃতীয় জামরাতেও শয়তান তাঁর মুখোমুখি হয়। ফলে তিনি তাকে 
সাতটি কংকর মারেন এবং সে মাটিতে গেড়ে যায়’। ইবনে 
আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, ‘তোমরা শয়তানকে প্রস্তর 
নিক্ষেপ করে থাক এবং তোমাদের জাতির পিতার অনুসরণ করে 
থাক’ (হাকেম, ১/৪৬৬, তিনি হাদাছটিকে ‘ছহীহ’ বলেছেন এবং 
হাফেয যাহাবী তাকে সমখর্ন করেছেন: আলবানী প্রণীত ‘ছহীহ্ৃত 
তারগীব ওয়াত-তারহীব’ এছ্বের ১১৫৬নং হাদাছ দ্র; হাকেমের 
সনদে বণর্নাকারী হাফৃছ ইবনে আব্ল্লাহ-এর নাম পরিবতর্ন হয়ে 
জাফর ইবনে আবুল্লাহ হয়ে গেছে। কিন্তু বায়হাকী হাকেমের 
সনদে নামটি সা্ঠিকভাবে বণনা করেছেন (৫/5১৫৩) 


হাদীছটিতে কংকর মারার মূল কাহিনী বর্ণনা করা 
হয়েছে। সা‘ঈর আলোচনার সময় সা‘ঈর মূল কাহিনী গত হয়ে 
গেছে এবং ত্বওয়াফের আলোচনার সময় রমল করার মূল উদ্দেশ্য 
বর্ণনা করা হয়েছে। সা‘ঈ মূলতঃ ইসমাঈল (‘আলাইহিস্সালাম)- 
এর মায়ের কর্ম থেকে এসেছে। আর উমরাতুল ক্কাযায় রমলের 
মাধ্যমে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ছাহাবায়ে 
কেরাম [রাদিয়াল্লাহু ‘আনহুম) মূলতঃ কাফেরদের সামনে 
মুসলিমদের শক্তি দেখাতে চেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর হজ্জ এবং ওমরাতে উক্ত কাজগুলি 

264 


করার কারণে সেগুলি সুন্নাতে পরিণত হয়েছে। সুতরাং মুসলিমরা 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণের উদ্দেশ্যে 
সেগুলি করে থাকে; কংকর নিক্ষেপের মাধ্যমে তারা শয়তানকে 
মারে না- যেমনটি কেউ কেউ মনে করে থাকে। আর সেকারণেই 
তারা বলে, জামরায় কংকর নিক্ষেপ; শয়তানকে নয়। 


বিদায়ী ত্বওয়াফ 


১. হজ্জ শেষ করে মক্কা ত্যাগের সময় হাজীরা যে 
ত্বওয়াফ করে থাকে, তাকে বিদায়ী ত্বওয়াফ বলে। এই ত্বওয়াফ 
হজ্জের অন্যতম একটি ওয়াজিব। খতুবতী এবং প্রসূতি অবস্থায় 
পতিত মহিলা ছাড়া অন্য কাউকে এই ত্বওয়াফ ছেড়ে দেওয়ার 
অনুমতি দেওয়া হয় নি। হজ্জ ও ওমরার ওয়াজিবসমূহ আলোচনার 
সময় এই ত্বওয়াফ ওয়াজিব হওয়ার দলীল গত হয়ে গেছে। 

২. ওমরাকারীর জন্য বিদায়ী ত্বওয়াফ ওয়াজিব নয়; বরং 
তার জন্য মুস্তাহাব বা উত্তম। কেননা বিদায়ী ত্বওয়াফ ওয়াজিব 
সাব্যস্তকারী সবগুলি হাদীছ এসেছে হজ্জের ক্ষেত্রে। সুতরাং ওমরা 
শেষে কেউ বিদায়ী ত্বওয়াফ না করেই যদি মক্কা ত্যাগ করে, 
তাহলে তার উপর ফিদ্ইয়া আবশ্যক হবে না। 


৩. কোনো হাজী যদি মক্কা ত্যাগের সময় পর্যন্ত ত্ওয়াফে 
ইফাদ্বাকে বিলম্বিত করে এবং এই ত্বওয়াফ করেই মকঙ্ধা ত্যাগ 
করে, তাহলে এই ত্বওয়াফই তার জন্য যথেষ্ট হবে, তাকে আর 
বিদায়ী ত্বওয়াফ করতে হবে না। কেননা এক্ষেত্রে ত্বওয়াফে 
ইফাদ্বা-=ই হচ্ছে তার জন্য বায়তুল্লাহ্র সর্বশেষ কাজ। ত্বওয়াফে 
ইফাদ্বার পরে যদি তাকে সা‘ঈও করতে হয়, তথাপিও কোন 
অসুবিধা নেই। কেননা সা'ঈ ত্বওয়াফের সাথে সংশ্লিষ্ট। আর 
ত্বওয়াফ এবং সা‘ঈ উভয় কাজেই আল্লাহ্র যিকূর এবং দো'আ 
রয়েছে। 

8. বিদায়ী ত্বওয়াফ শেষে সামনের দিকে মুখ করে 
স্বাভাবিকভাবে মসজিদ থেকে বের হবে, কা'বার দিকে মুখ করে 
পশ্চাৎগামী হয়ে বের হবে না- যেমনটি কতিপয় অজ্ঞ মানুষ করে 
থাকে। কেননা এমর্মে কোন দলীল পাওয়া যায় না; বরং এটি 


নবাবিষ্কৃত বিদ‘আতসমূহের একটি। 


মসজিদে নববী যিয়ারত 
মসজিদে নববী যিয়ারত করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
de 3 55 A dl SS BF YN Jo LS 
(SB 355 FSG ale 4 


‘তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও (নেকীর উদ্দেশ্যে) সফর 
করা যাবে না: মসজিদে হারাম, মসজিদ নববী এবং মসজিদে 
আক্কছা' (বুখারী, হা/১১৮৯, শব্দগুলি ইমাম বৃখারার: মুসলিম, 
হা/৩৩৮৪)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 
‘মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে ছালাত আদায়ের 
নেকীর তুলনায় আমার এই মসজিদে ছালাত আদায় করলে এক 
হাযার গুণ বেশী নেকী হয়’ (বুখারী, হা/১১৯০; মুসলিম, 
হা/৩৩৭6)। 

একজন মুসলিম মসজিদে নববীতে ছালাত আদায় ছাড়াও 
মদীনায় শরী‘আতসম্মত অন্যান্য কাজও করবে। যেমন: মসজিদে 
ক্ুবায় ছালাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
ও তাঁর সঙ্গীদ্বয়ের ক্ববর যিয়ারত করা, বাকী নামক ক্রবরস্থান 
যিয়ারত করা এবং উল্থদে শহীদগণের ক্রবরস্থান যিয়ারত করা। 
মদীনাতে শুধুমাত্র এই পাঁচটি স্থান যিয়ারত করাই শরী‘আত 
সম্মত; দলীল না থাকায় অন্যান্য স্থান যিয়ারত করা 
শরী‘আতসম্মত নয়। ক্রবরস্থানগুলি যিয়ারতের সময় শরঙঈ পদ্ধতি 
অবলম্বন করতে হবে, তাহলে এই যিয়ারতের মাধ্যমে 
যিয়ারতকারী মৃত্যুকে স্মরণ এবং তার জন্য প্রস্তুতি গ্রহণের 


উপকার লাভ করতে পারবে। আবু হুরায়রা (রাদিয়াল্লাহু ‘আনহু) 
বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
85 SHU bah 
‘তোমরা ক্রবর যিয়ারত কর। কেননা তা (তোমাদেরকে) মৃত্যুর 
কথা স্মরণ করিয়ে দেয়’ (মুসলিম, হ/২২৫৯)। শরঈ পদ্ধতিতে 
ক্রবর যিয়ারত করলে যিয়ারতকারীর দো'আর মাধ্যমে 
ক্রবরবাসীরাও উপকৃত হবে। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বাকী নামক ক্রবরস্থান যিয়ারত করতেন এবং 
ক্রবরবাসীদের জন্য দো'আ করতেন। 
বিদ‘আতী ক্কবর যিয়ারত থেকে সাবধান থাকতে হবে। যে 
ক্রবর যিয়ারতের মাধ্যমে ক্কবরবাসীদের নিকট প্রার্থনা করা হয় 
এবং তাদের সাহায্য চাওয়া হয়, তাকেই বিদ‘আতী ক্রবর যিয়ারত 
বলে৷ কেননা দো'আ বা প্রার্থনা একটি ইবাদত; আর কোনো 
ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না। মহান 
আল্লাহ বলেন, 
ALES I STEIN hh SAI 
‘আর মসজিদসমূহ আল্লাহ তা'আলাকে স্মরণ করার জন্য। 
অতএব, তোমরা আল্লাহ্র সাথে কাউকে ডেকো না’ (জিন ১৮) 
অতএব, একমাত্র আল্লাহ্‌র নিকট দো'আ করতে হয়। পক্ষান্তরে 


অন্যের নিকট দো‘আ করতে হয় না; বরং তার জন্য আল্লাহ্‌র 
নিকট দো‘আ করতে হয়। 

হজ্জ, ওমরা এবং যিয়ারত একটির সাথে আরেকটি 
ওতপ্রোতভাবে জড়িত নয়। অতএব, একজন মুসলিম একই 
সফরে হজ্জ, ওমরা এবং যিয়ারত তিনটির উদ্দেশ্যেই আসতে 
পারে। আবার শুধু হজ্জ এবং ওমরার জন্যও আসতে পারে। 
অনুরূপভাবে হজ্জ ও ওমরা ছাড়াই শুধু যিয়ারতের জন্যও আসতে 
পারে। আমি “ফাযলুল মাদীনাহ, ওয়া আদাবু সুকনাহা ওয়া 
যিয়ারতিহা’ নামক পৃথক এক পুস্তিকায় মদীনা যিয়ারতের বিষয়টি 
সবিস্তারে আলোচনা করেছি। 

পরিশেষে, মহান আল্লাহ্র কাছে প্রার্থনা করি, তিনি 
হাজীদেরকে এমনভাবে হজ্জ করার তাওফীক্ক দান করুন, যেভাবে 
হজ্জ করলে তা তাঁকে সন্তুষ্ট করবে। তিনি তাদের হজ্জকে ক্রবূল 
করুন, গোনাহখাতা মাফ করুন এবং তাদের প্রচেষ্টা ও পরিশ্রমের 
উত্তম প্রতিদান দান করুন। তিনি প্রত্যেকটি হাজীকে হজ্জের পরে 
হজ্জের পূর্বের অবস্থার তুলনায় উত্তম অবস্থায় রূপান্তরিত হওয়ার 
তাওফীক্ক দান করুন। যে ভাল ছিল, সে আরো ভাল হয়ে যাক 
আর যে খারাপ ছিল, সে ভাল হয়ে যাক। ১৪২৮ হিজরীর ১২ই 
জুমাদাল আখেরায় এই পুস্তিকা লেখার কাজ শেষ হয়। মহান 
রব্বুল আলামীনের জন্যই যাবতীয় প্রশংসা। আল্লাহ তাঁর বান্দা ও 


269 


এবং সকল ছাহাবীর উপর দরূদ, সালাম এবং বরকত বর্ষণ 
করুন। 


সূচীপত্র 


ভূমিকা 

হজ্জ ও ওমরা পালনকারীর যেসব আদব-আখলাক্ক থাকা 
উচিৎ 

হজ্জ ও ওমরার ফযীলত 

হজ্জ ও ওমরা পালন ওয়াজিব 

হজ্জ ও ওমরা ওয়াজিব হওয়ার শর্তাবলী 
হজ্জ ও ওমরার রুকনসমূহ 

হজ্জ ও ওমরার ওয়াজিবসমূহ 

হজ্জ ও ওমরার মুস্তাহাবসমূহ 

হজ্জ ও ওমরার ইহরাম বাঁধার সময়-কাল এবং 
মীক্কাতসমূহ 

হজ্জ ও ওমরার সংক্ষিপ্ত এবং বিস্তারিত নিয়ম 
ইহরামের প্রস্তুতি গহণ 

ইহরাম 

তালবিয়া 

মসজিদে হারামে প্রবেশ 


271 


ত্বওয়াফ 

যমযম পানি পান 

মাথা মুণ্ডন বা চুল ছাটা 

৮ তারিখে মক্কা থেকে হজ্জের ইহরাম বাঁধা এবং মিনায় 
গমন 

আরাফায় অবস্থান 

কুরআন ও ছহীহ হাদীছে উল্লেখিত কতিপয় যিক্‌র- 
আযকার এবং দো'আ, যেগুলির মাধ্যমে আরাফাসহ 
অন্যান্য যেকোন স্থানে দো'আ করা যাবেঃ 
মুযদালিফায় রাত্রি যাপন 
তাশরীক্কের দিনগুলিতে মিনায় রাত্রি যাপন 
তাশরীক্কের দিনগুলিতে কংকর নিক্ষেপ 

বিদায়ী ত্বওয়াফ 

মসজিদে নববী যিয়ারত 


সূচীপত্র 


272. 


